জাতক-মঞ্জরী 


শ্বীঈশানচক্দ্র ঘোষ 
কর্তৃক 
তৎকৃত সমগ্র জাতকের বঙ্গানুবাদ হইতে সঙ্কলিত 





কলিকাতা বিশ্ববিদ্যালয়-কর্তৃক প্রকাশিত 


৯৪৯৩৪ 


PRINTED AND PUBLISHED By 91007511078 7,817 BANERJEE 
AT THE OALOUTTA UNIVEBBITY PRESB, BENATE HOUSE, CALOUTTA. 


Reg. No. 6860B—January, 1934—C 


উপক্রমণিকা 


‘জাতক’ শব্দটী বৌদ্ধ সাহিত্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত। ইহাতে ভগবান গৌতম 
বুদ্ধের অতীত জন্মবৃত্তান্ত বুঝীয়। বৌদ্ধের৷ বলেন, শুদ্ধ এক জন্মের কর্ম্মফলে কেহই 
গৌতম প্রভৃতির ন্যায় অপীরবিভূতিসম্পন্ন সম্যক্সত্ুদ্ধ হইতে পারেন না; যিনি 
বুদ্ধ হইবেন, তাহাকে বোধিসত্ব অর্থাৎ বুদ্ধাঙ্কুরবেশে কোটকল্লকাল নানা যোনিতে 
জন্মজন্মান্তর পরিগ্রহপূর্ববক দানশীলাদি পারমিতার অনুষ্ঠান-দ্বারা উত্তরোত্তর চরিত্রের 
উৎকর্ষষাধন করতে হয়। পরিশেষে তিনি পূর্ণপ্রজ্ঞা লাভ করিয়া অভিসম্ুদ্ধ হন। 
অভিসমুদ্ধ অবস্থায় তাহার প্পুর্বনিবাসজ্ঞান” জন্মে, অর্থাৎ তিনি স্বকীয় ও পরকীয় 
অতীত জন্ম-বৃত্তান্তসমূহ নখদর্পণে দেখিতে পান। ১ গৌতমবুদ্ধেরও এই অলৌকিক 
ক্ষমতা জন্বিয়াছিল। তিনি শিষ্যদিগের অধিকাঁর-ভেদ বিবেচনাপুর্ব্বক ভিন্ন ভিন্ন 
ভাবে ধর্শদেশন করিতেন এবং অনেক সময়ে ভবা্তর-প্রতিচ্ছন্ন উপদেশমূলক 
অতীত কথা শুনাইয়া তাহাদিগকে নির্ধীণসমুদ্রের অভিমুখে লইয়া যাইতেন। 
গৌতমপ্রোক্ত জাতকগুলি বৌদ্ধ ধৰ্ম্মশীাস্ত্রের নবান্গের এক অঙ্গ এবং সুত্তপিটকাস্তর্গত 
থুদ্দক নিকায়ের শাখ|। 

মূল জাতকগুলির প্ররুত সংখ্যা কত, তাহা নির্ণয় করা কঠিন। অধ্যাপক 
ফৌনবোল পালিভাষায় লিরিত 'জাতকথবগ্ননাঃ নামক যে গ্রন্থের সম্পাদন করিয়াছেন, 
তাহাতে ৫৪৭টী জাতক আছে। কিন্তু স্থল্পর্ূপে গণন। করিলে ইহাঁও প্রকৃত সংখ্য! 
নহে; কারণ, দেখা যায়, একই জাতক কোথাও কোথাও ভিন্ন ভিন্ন নামে, কোথাও 
কোথাও বা একই নামে পুনরুক্ত হইয়াছে। অতএব বুঝা যাইতেছে যে, প্রকৃত 
জাতকের সংখ্যা, অর্থাৎ যে সকল আ'ব্যায্নিকায় বোধিসত্বের এক এক জন্মের কথা 
আছে, সেইগুলি গণনা করিলে জাতকখবগ্ননার জাতকসংখ্যা ৫৪৭ অপেক্ষা কম হুইবে। 
কিন্ত জাতকখবগ্রনার জাতকগুলিই সমগ্র জাতক নহে। এই গ্রন্থেই মহাগোবিন্দ- 
জাতক প্রভৃতি ছুই একটা জাতকের নাম আছে, কিন্তু তাহাদের আখ্যায়িকাগুলি 
ইহার মধ্যে স্থান পায় নাই। স্থত্তপিটকে এবং শ্যাম ও তিব্বত দেশেও কয়েকটা 


১ পূর্ববনিবাসজ্ঞান কেবল অভিসন্বদ্ধ-লক্ষণ নহে; যীহার। অর্থত্ব লাভ করেন, তাহাদেরও এই 
ক্ষমতা জন্মে 


1৯/০ উপক্রমাণক। 
স্বতন্ জাতক প্রচলিত আছে। ফলতঃ “জাতক” নামে অভিহিত আখ্যানগুলির 
কোন নির্দিষ্ট সংখ্যা নাই। যিনি যখন সুবিধা! পাইয়াছেন, তিনি তখন প্রচলিত কোন 
কোন আখ্যানকে বৌদ্ধ বেশে সজ্জিত করিয়া এবং বৌধিসত্বকে তাহার নায়কের 
স্থানে প্রতিষ্ঠিত করিয়৷ জাতক নামে চালাইয়৷ গিয়াছেন। 

জাঁতকথবগ্ননা পাঁলিভাষায় রচিত। পালি সংস্কতের সোদর! বা পুত্রী, ইহার 
উৎপত্বি-স্থান মগধে বা কলিন্গে, তাহা ভাষাতত্ববিদ্দিগের বিচার্্য। শব্দগত, 
উচ্চারণগত, এমন কি ব্যাকরণগত সাদৃশ্য দেখিলে মনে হয়, ইহ! উৎকল, বঙ্গ প্রভৃতি 
কতিপয় প্রাচ্যভাষার জননীও হইতে পারে। অধ্যাপক অটো! ফ্রাঙ্ক বলেন যে, এক 
সময়ে ভারতবর্ষে ও লঙ্কাদ্বীপে পালিই আধ্যদ্িগের সাধারণ ভাষ! ছিল। সে যাহা 
হউক, প্রথম বৌদ্ধ সঙ্গীতির পূর্বে ইহাতে যে কোন গ্রন্থ রচিত হইয়াছিল তাহার 
নিদর্শন পাওয়া যায় না; কিন্তু গৌতমবুদ্ধের শিষ্য-প্রশিষ্যগণের যত্বে শেষে ইহ! 
নানারদ্বের প্রস্থতি হইয়াছিল! উত্তরে কপিলবস্ত ও শ্রাবস্তী হইতে দক্ষিণে রাজগৃহ 
ও বুদ্ধগয়া, পশ্চিমে সাঙ্কাশ্তা হইতে পূর্বে অঙ্গ ও বৈশালী, এই স্থবিশাল অঞ্চল 
গৌতমবুদ্ধের প্রধান লীলাক্ষেত্র | আপামরসাধারণকে মুক্তিমার্গ প্রদর্শন করাই যখন 
তাহার জীবনের একমাত্র ব্রত ছিল, তখন স্বীকার করিতে হইবে যে, তিনি প্রচলিত 
ভাষাতেই ধৰ্ম্মদেশন করিতেন এবং তাহার শিষ্গণ যত্বসহকারে তাহার বাক্যগুলি 
যথাসাধ্য অবিকৃত অবস্থায় লিপিবদ্ধ করিয়াছিলেন। অতএব পালি যে উল্লিখিত 
সমস্ত অঞ্চলেই জনসাধারণের ভাষা ছিল এরূপ অন্থুমান করা, বোধ হয়, অসঙ্গত নহে। 
উত্তরকালে বৈষ্ণবদিগের প্রযত্বে হিন্দী ও বাঙ্গালাভাষার যে সৌষ্ঠব সাধিত হইয়াছে, 
বৌদ্ধদিগের চেষ্টায় পাঁলির তদপেক্ষাও অধিক সৌভাগ্য ঘটিয়াছিল। তিপিটক, 
বিসুদ্ধিমগৃগ, দীপবংস, মহাবংস, মিলিন্দপঞ্হ প্রভৃতি পালি গ্রন্থ সাহিত্যভাগ্ডারে 
মহার্থ রত্ব। 

দাক্ষিণাত্য বৌদ্ধেরা বলেন যে, খ্রীষ্টের ২৪১ বৎসর পূর্বে মোর্য্যসন্রাট্‌ ধর্ম্মাশোকের 
পুত্র স্থবির মহেন্দ্র ১ যখন ধর্ম্মপ্রচারার্থ সিংহলে গমন করেন, তখন তিনি পালি 
ভাষায় লিখিত সমগ্র ধর্মশীস্ত্র ও তাহাদের অর্থকথা সঙ্গে লইয়৷ গিয়াছিলেন এবং 
সিংহলী ভাষায় অর্থকথাগুলির অনুবাদ করিয়াছিলেন । শেষে, কি কারণে বল! যায় 
না, অর্থকথাসমূহের পালি মুল বিনষ্ট হইয়া যাঁয়। অনন্তর গ্রীষ্টীয় পঞ্চম শতাব্দীর 
প্রথম ভাগে মাগধব্রাঙ্গণ-কুলজাত স্থপ্রসিদ্ধ বুদ্ধঘোষ সিংহলে গিয়া পালিভাষায় 
উহাদিগের পুনরমুবাদ করেন। বিশ্ময়ের কথা এই যে, শেষে সৈংহল অনুবাদও বিনষ্ট 


» উদদীচ্য বৌদ্ধ গ্রন্থে মহেশ্র অশোকের ভ্রাতা বলিয়! বাঁণত। 


উপক্রমণিকা 1৩/০ 


হইয়াছিল এবং দিংহলবাসীরা বুদ্ধঘোষের পালি অনুবাঁদকেই মূলস্থানীয় করিয়! পুনর্কার 
উহার অনুবাদ করিয়াছিলেন। কেহ কেহ বলেন, জাতকথবগ্ননীও বুদ্ধঘোষের 
লেখনীপ্রস্থত | কিন্তু ইহা বোধ হয় সত্য নহে। বুদ্ধঘোষ ভারতবর্ষে রেবতের নিকট 
এবং সিংহলে সঙ্ঘপাঁলির নিকট শিক্ষালাভ করিয়াছিলেন; কিন্ত জীতকথবপ্ননার 
প্রারম্তে গ্রন্থকার ইহাদের কোন উল্লেখ না করিয়া আপনাকে অর্থদশী, বুদ্ধমিত্র ও 
বুদ্ধদেব নামক অপর তিনজন পণ্ডিতের নিকট খণী বলিয়া পরিচয় দিয়াছেন। কিন্তু 
বুদ্ধঘোষ-কর্তৃক অনূদিত ন! হইলেও জীতকখবগ্নন তাহারই সময়ে বা তাঁহার অব্যবহিত 
পরে পুনর্ধার পালিতে লিপিবদ্ধ হইয়াছিল। 
জীতকথবগ্ননীয় প্রত্যেক জাতকের তিনটী অংশ। প্রথম অংশের নাম প্রত্যুৎ- 
পন্নবস্ত বা বর্তমীন কথাঁ। গৌতমবুদ্ধ কি উপলক্ষে বা কোন্‌ প্রসঙ্গে আখ্যায়িকাটা 
বলিয়াছিলেন তাহা বুঝাইয়| দেওয়া এই অংশের উদ্দেশ্য । দ্বিতীয় অংশটা প্রন্কত 
জাতক, অর্থাৎ মূল আখখ্যাদ্বিকা ; ইহার নাম অতীতবস্ত, কারণ ইহা! গৌতমবুদ্ধের 
অতীত জন্ম-বৃত্তান্ত। পরিশেষে সমবধান অর্থাৎ অতীতবস্ত-বণিত পাত্রদিগের সহিত 
বর্তমানবস্ত-বণিত ব্যক্তিদিগের অভেদ-প্রদর্শন। এই পুস্তকে ৮৩-ম হইতে ৮৮-ম 
পৃষ্ঠে সজীব জাতক নামে যে আখ্যায়িক! মুদ্রিত হইল, তাহাতে জাতকের তিন 
ংশই দেখিতে পাওয়া যাইবে । 
উল্লিখিত অংশবিভাগ হইতে স্পষ্টই বুঝিতে পার! যায় যে, বর্তমানবস্তরটী মূল 
জাতকের অঙ্গ নহে, ব্যাখ্যামাত্র। সমবধানগুলি বৌদ্ধদিগের জন্মান্তরবাদের সমর্থক | 
যাহারা আত্মা মানেন ন! তাহারা পুনর্জন্মে বিশ্বাস করেন ইহা কিছু বিচিত্র নয় কি? 
বৌন্ধমতে জীবগণ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চ স্বন্ধের সমষ্টি ; 
মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বন্ধগুলির ধ্বংস হয়; কিন্তু জীবের কর্ম্ম তনুহূর্তে নূতন স্বন্ধ 
উৎপাদিত করিয়া লৌকান্তরে নবজীবন লাভ করে। অনেকে জিজ্ঞাসা করিতে পারেন, 
যদি এরূপ হয়, তবে কর্ম্মকেই আত্মা বল না কেন? বোদ্ধেরা উত্তর দিবেন, নামে 
কিছু আসিয়া যায় না) কিন্তু আত্মবাদীরা আত্ম! নামে যে নিত্য পদার্থ স্বীকার করেন, 
কৰ্ম্ম তাহা নহে; স্বন্ধ অপেক্ষা কর্ণের স্থায়িত্ব অধিক বটে; কিন্তু কর্ম্মও নশ্বর--বহু 
“সংসার ভ্রমণের পর, বহু সাধন! ও ধ্যান-ধারণার পর কর্মের লয় হয়; তখন আর 
পুনর্জন্ম ঘটে না) ইহারই নাম নির্ববাণ। জগতে আকাশ ও নির্বাণ কেবল এই পদার্থ 
ছুইটী নিত্য, অন্ত সমস্ত অনিত্য । 
জাতকগুলির অতীতবস্ত গগ্ভ-পগ্ঠ-মিশ্রিত। পগ্ভাংশের কবিতাগুলির নাম গগাথাঃ। 
গাথাগুলি আখ্যায়িকার বীজন্বরূপ। ইহাদের ভাষা অতি প্রাচীন--এত প্রাচীন যে 
ংশবিশেষ দুর্বোধ্য বলিলেও অত্যুক্তি হয় না। ইহাতে অনুমান হয় যে, প্রাচীন 


০ উপক্ৰমণিক! 


সময়ে, আখ্যানগুলি লিপিবদ্ধ হইবার পূর্বে, তাঁহাদের সারাংশ সচরাচর গাথাকারেই 
লোকের মুখে মুখে চলিয়া আসিতেছিল; গাথ! শুনিয়া লোকে হয় সমস্ত আখ্যানটা, 
নয় তাহার উপদেশ বুঝিধ্া! লইত। এখনও দেখ! যায়, “যো ফ্রুবাণি পরিত্যজ্য 
অঞ্রুবাণি নিষেবতে, ফরবাণি তণ্ত ন্যন্তি অঞ্চবং নষ্টমেবহি,” “এক বুদ্ধিরহং ভদ্রে 
ক্রীড়ামি বিমলে জলে” প্রভৃতি শ্লোকের বা শ্লৌোকাঁংশের, এবং “পুনর্মু যিকে| ভব,” 
*বিড়ালতপন্বী,* *বকোহহং পরমধার্ন্মিকঃ,” “অস্ত ভক্ষ্যো ধনুগু ণঃ” ইত্যাদি বাক্যের 
বা বাক্যাংশের সাহীযো কত প্রাচীন কথা সাহিত্যে ও কথাবার্তীয় প্রচ্ছন্নভাবে 
প্রচলিত রহিয়াছে । 

কোন কোন জাতকের গাথায এবং তৎসংলগ্ন গগ্ভাংশে ভাষার ও ভাবের 
কোন প্রভেদ নাই; গগ্ঠাংশ যেন গাথারই পুনরুক্তি মাত্র। ইহাতেও বোধ হয় 
গাথার প্রণয়ন আধখ্যায়িকাগুলি লিপিবদ্ধ হইবার পূর্ববর্তী। আখ্যায়িকাকার 
গাথাগুলি সন্নিবেশিত করিবার সময়ে অনবধানতাবশতঃ পুনরুক্তি-দৌষ পরিহার 
করিতে পারেন নাই । 


জীভক্ষেন্স প্রাভীনজ্ব 


জাতকের উৎপত্তি-সম্বন্ধে বৌদ্ধদ্দিগের মত বলা হইয়াছে । কিন্তু সমস্ত জাতকই 
ষে গৌতমবুদ্ধ-কর্তৃক রচিত, প্রাচীন সাহিত্য অনুসন্ধান করিলে ইহ! স্বীকার কর! যায় 
না। আখ্যানগুলির রচনার পার্থক্য, পুনরুক্তি-দোষ এবং গাথাসমূহ্রে ভাষাগত ও 
কবিত্বগত বিভেদ হইতে দেখা যায়, এই সমস্ত ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তি-দ্বারাই 
রচিত হইয়াছিল। কোন কোন আখ্যায়িকান্স বৌদ্ধভাব নিতান্ত কৃত্রিম বলিয়াও 
প্রতীন্মান হয়) তাহাতে বোধিসত্ব বৃক্ষদেবতাদিরূপে ঘটনাটা পৰ্য্যবেক্ষণ করিতেছেন 
মাত্র; নিজে কোন ব্যাপারে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করিতেছেন না। 

কথাচ্ছলে সহপদেশ দিবার পদ্ধতি ম্মরণাতীত কাল হইতে চলিয়া আসিতেছে | 
মৃগয়াজীবী ও অরণ্যবাঁসী প্রাচীন মানব সর্পশুগীল-কাঁক-পেচক-উষ্-র্দভাদিশ্স প্রকৃতি 
পর্য্যবেক্ষণ করিবার যথেষ্ট সুযোগ পাইতেন; তিনি রসজ্ঞ হইলে ইহাদের চরিত্র 
অবলম্বনপুর্ব্বক কথা রচনা করিতেন, এ সকল কথা-দ্বারা কখনও সভা-সমিতিতে 
লোকের চিত্তরঞ্জন করিতেন, কখনও মানব-হৃদয়ের দোৌর্কল্য লক্ষ্য করিয়া পরিহাস 
করিতেন, কখনও শিশুদিগকে বা শিশুকল্প প্রতিবেশীদিগকে সাধুতা, প্রভুপরায়ণতা, 
পিতৃভক্তি প্রভৃতি সহজ ধৰ্ম্মগুলি শিক্ষা! দিতেন। 


উপক্রমণিক| /০ 


ক্রমে সমাজের উন্নতির সঙ্গে সঙ্গে কথাগুলিরও উন্নতি হইল ; পশুপক্ষীর পর ভূত, 
প্রেত, মনুষ্য প্রভৃতি কল্পিত ও প্রকৃত প্রাণী এবং জিহ্বা, উদর, মুন্ময়পাত্র, কাংস্তপাত্র 
প্রভৃতি নির্জীব পদাৰ্থও কুশীলবরূপে দেখা দিল, ; সাধুতাঁ, সত্যবাদিতা, ত্যাগ, দান, 
একতার গুণ, অসমীক্ষ্যকারিতাঁর দোষ প্রভৃতি অনেক জটিল ধর্ম তাহাদের উপদেশের 
বিষয়ীভূত হইল। যে কথা অল্পে অধিকভাব ব্যস্ত করিত, হাঁসাইর়া কান্দাইত বা 
কান্দাইয়া হাঁসাইত, তাহাই অধিক চিত্রগ্রাহিণী হইত। তাহাতে যুক্তাযুক্ত-বিচারণা 
ছিল না; কোন্‌ অংশ স্বাভাবিক, কোন্‌ অংশ অস্বাভাবিক, লোকে *সৈ দিকে 
লক্ষ্য করিত না। ব্যাত্ব কখনও কঙ্কণ পরিধান করে কি না, ব্যান্্ে চান্দ্রায়ণব্রত 
করিতেছে একথা কখনও মানুষে বিশ্বাস করিতে পারে কি না, লোকের মনে 
এরূপ প্রশ্নের উদয় হইত না; মোটের উপর কথাটা রসযুক্ত হইলেই তাহার! 
যথেষ্ট মনে করিত। রচকদিগেরও ক্রমে সাহস বাড়িয়া যাইত ; তাহারা ব্যাত্র-দ্বারা 
মহাভারতের বচন আবৃত্তি করাইতেন, বিড়ালকে তপস্বী সাজাইয়৷ তাহার মুখে 
আতিথ্যধৰ্ম্ম ব্যাখ্যা করিতেন। 

এইরূপে কত কথার উৎপত্তি ও বিলয় হইত, তাহা কে বলিতে পারে? যে গুলি 
সরস ও সারগর্ত, লোকে তাহা সধদ্ে স্মরণ রাখিত ; যেগুলি অসার ও নীরস তাহা! 
উৎপত্তির পরেই বিলুপ্ত হইত। সম্ভবতঃ সকল দেশেই প্রাগৈতিহাসিক সময়ে এইরূপে 
বহুকথীর উৎপত্তি হইয়াছিল ; কিন্তু সকল দেশে সেগুলি লিপিবদ্ধ করিবার চেষ্টা হয় 
নাই। কথাগুলি লিপিবদ্ধ করিবার প্রথম চেষ্টা দেখা যায় কেবল ভারতবর্ষে এবং 
গ্রীস দেশে। এখনও যে সমস্ত কথা লিপিবদ্ধ হইয়াছে তাহা নহে; এখনও এদেশেই 
কত মজ্লিশি গল্প বা খোম্‌ গল্প কেবল লোকের মুখে মুখে চলিতেছে । 

শুদ্ধ ধর্দ্নীতি-সম্বন্ধে কেন, তর্কশান্ত্রে এবং রাঁজনীতিতেও আখ্যাস্িকাঁর 
মলোমোহিনী শক্তি অপরিজ্ঞাত ছিল না। অন্ধ-গোলাঙ্গুল-ন্যায়, লাজাবন্ধন-্ায়, 
অর্ধজরতীন্তায়, অন্ধ-হস্তিষ্তায়, পিঙ্গলার আখ্যায়িকা প্রভৃতি দৃষ্টান্তে তর্কশান্ত্রে ও দর্শন- 
শাস্ত্রে কথার প্রয়োগ পরিলক্ষিত হয়। একপর্ণজাতক (১৪৯), রাজাববাদজাতক 
(১৫১), বর্ধকিশৃকরজাঁতক (২৮৩) প্রভৃতি রাঁজনীতিমূলক ; পঞ্চতন্ত্র ও হিতোপ- 
দেশের ত কথাই নাই, কারণ এই গ্রন্থদ্বয় রাঁজকুমারদিগেরই শিক্ষািধানার্থ রচিত 
হইয়াছিল। প্রতীচ্য খণ্ডেও দেখা যায়, গ্রীসে ও রোযে কথার প্রভাবে সময়ে সময়ে 
রাজনীতিঘটিত জটিল প্রশ্নের মীমাংসা হইত | জীষপ শৃগাল, শল্লকি ও জলৌকার কথা 
বলিয়। রাজদ্রোহাভিযুক্ত এক ব্যক্তির পক্ষ সমর্থন করিয়াছিলেন ; মেনিনিয়াস এগ্রিপা 
উদরের সহিত অন্তান্ত অঙ্গপ্রত্যঙ্গের বিবাদ ও তাহার পরিণাম শুনাইয়। প্রাচীন রোমের 
কুলীনসম্প্রদায়দ্বেষী জনসাধারণকে বশে আনিয়াছিলেন। 

খ্‌ 


1%৩ উপক্রমণিকা 


কথাসমূহ সঙ্কলিত হইবার পূর্বেই সাহিত্যে তাহাদের প্রয়োগ আরম্ভ হইয়াছিল। 
পৃথিবীর মধ্যে বেদচতুষ্টয় সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ । ইহাদেরও কোন কোন অংশে 
কথা দেখিতে পাওয়! যায়। পুরূরবা ও উর্ধশীর আখ্যায়িক অনেকেরই সুবিদিত । 
অনেকে মনে করেন, খখেদে (১০২৮৪) ক্ষুদ্রকায় মুগ-কর্তৃক মদোন্মত্ত সিংহের 
প্রাণনাশসংক্রান্ত কথার ধ্বনি আছে। দেহের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে যে বিবাদ 
ঘটিয়াছিল। তাহার আভাস ছান্দোগ্য উপনিষদে দৃষ্ট হয়।১ রসাল ও স্বর্ণণতিকার 
কথা মহাভারতে অন্কুরিত হইয়াছিল। ২ এ সমস্ত গ্রন্থই গৌতমবুদ্ধের বহুপূর্বববর্তী | 
ইহাতে স্পষ্ট বুঝিতে পার! যায়, যখন গৌতমবুদ্ধের আবির্ভাব হয় নাই, তখনও 
গ্রাম্য কথাগুলি সাহিত্যের মধ্যে আপনাদের প্রভাব বিস্তার করিতেছিল এবং 
তাহাদের চিত্তীকরিণী শক্তি লক্ষ্য করিয়াই বুদ্ধদেব সেগুলিকে ধর্মদেশনের 
সহায় করিয়। লইয়াছিলেন। তীহার শিষ্য-প্রশিষ্যগণও এই উপায় অবলম্বন 
করিতেন এবং গাথাগুলিকে বর্ণনাত্মক গদ্যের সহিত ইচ্ছামত সাজাইয়া মনোহর 
গল্পের শ্ট্টি করিতেন। গল্পের সাহায্য ব্যতিরেকে পাত্রাপাত্র বিবেচনা না 
করিয়া অভিধর্্ম ব্যাখ্যা করিতে গেলে তাহারা কখনও এত কৃতকার্য হইতে 
পারিতেন না। 

কিন্ত গাথাগুলি প্রাচীন হইলেও গগ্ভাংশ যে নিতাস্ত অপ্রাচীন তাহা বলা 
যায় না। অনেক স্থানে, বিশেষতঃ গাথার সংখ্যা অল্প হইলে কেবল তৎসাহায্যে 
সমস্ত আঁখ্যায়িকাটী ব্যক্ত করা যায় না। কাজেই গছে গন্প রচনা করিয়া তাহার 
সঙ্গে গাথাগুলি সংযোজিত করিবার প্রয়োজন হইয়াছিল! এই রূপেই জাঁতকথ- 
বর্ণনার উৎপত্তি হইয়াছিল । ভাহুট ও সাচীর তপে কোন কোন জাতকের 
নাম ও গগ্ভময় অংশের ঘটনা প্রস্তরে উৎকীর্ণ হইয়াছিল। কাজেই স্বীকার করিতে 
হইবে যে, গগ্ভপঞ্ভাক্মক জাতকের রচন! ্রীষ্টের অন্ততঃ ২৫০ বৎসর পূর্বে 
সম্পাদিত হইয়াছিল। 

অধিকাংশ জাতকের প্রারস্তেই "অতীতে বারাণসিয়ম্‌ ব্রহ্মদত্তে রাজ্জং কারেস্তে” 
এইরূপ ভণিতা আছে।* আরব্য নৈশোপাখ্যানমালীতেও অনেক গল্পে “খলিফা 


১ ছান্দোগ্য উপনিষৎ, ৫ম অধ্যায়, প্রথম থও, ৬ষ্ঠ হইতে ১৫শ মন্ত্র । ঠিক এই ভাবে না হউঞ্ষ, এই 
আকারে গঠিত একটা গল্প প্রাচীন মিশরে ও পারস্য দেশে প্রচলিত ছিল। মিশরের গল্পটা বোধ হয় 
খীষ্টের বার-তের শত বৎসর পূর্বের রচিত। 

২ শীস্তিপর্ব- সাগর ও নদী-সংবাদ। 

* ৫৪৭ জাতকের মধ্যে ৩৭২টার ঘটনা বারাণসী রাজ্যে হইয়াছিল বলিয়া বণিত। 


উপক্রমণিক। 0৬০ 


হারুন উর্রসীদের রাজত্বকালে” এইরূপ ভণিতা দেখা! যায়। হারুন উর্-রসীদ 
ইতিহাস-বগিত ব্যক্তি; তিনি অম্মদ্দেশীয় বিক্রমাদিত্যের ন্যায় নানাবিষয়ে অদ্ভুত ক্ষমতা 
দেখাইয়া আদর্শমহীপালরূপে পরিগণিত হইয়াছিলেন; অতএব কথার মনোহারিত্ব- 
সম্পাদনের জন্য লোকে যে তাহার সহিত এবংবিধ লোকরপ্রক ভূপীলের নাম সংযোজিত 
করিবে ইহা স্বাভাবিক । কিন্তু জাতকের ব্রহ্মদত্ত কে? 

কেহ কেহ অনুমান করেন, বুদ্ধদেবের শতাধিক বৎসর পূর্বে কাশীতে প্রকৃতই 
ব্ৰহ্মদত্ত নামে একজন বিখ্যাত রাজা ছিলেন; তিনি কোশলরাজ দীঘীতিকে যুদ্ধে 
নিহত করিয়া তাহার রাজ্য অধিকার করিয়াছিলেন, কিন্ত শেষে কোশলরাজের পুত্র 
দীর্ঘায়ুর উদারতায় মুগ্ধ হইয়া তাহাকে তাহার পৈতৃক রাজ্য দান করিয়াছিলেন 
দীঘীতিকোসল-নামক যে একটী জাতক আছে (৩৭১), তাহাতে এই ঘটনা বর্ণিত 
দেখা যায়। এ অনুমান সত্য কি ভ্রমাত্মক, তাহা বলা কঠিন। কিন্তু ভ্রমাত্মক 
হইলেও এই পৰ্য্যন্ত বলা যাইতে পারে যে, সকল দেশেই একটা না একট! মামুলি 
ভাবে কথা আরম্ভ করিবার রীতি আছে এবং পাশ্চাত্য কথাকারেরা৷ “একদা+- 
(once upon a time) দ্বারা যে কাজ করেন, জাতককার 'বারাণসীরাজ ব্রহ্মদত্তের 
রাজত্বসময়ে”-দ্বারাও তাহাই সিদ্ধ করিয়াছেন। 

জাঁতকাখ্য সমস্ত কথার প্রথম রচক ন! হইলেও বোদ্ধেরাই যে এদেশে তাহাদিগের 
প্রকৃষ্ট সঙ্কলনে অগ্রণী, এ বিষয়ে কোন সন্দেহ নাই। ইতঃপূর্বে স্থুত্তপিটকের + 
জাঁতকগুলির কথা৷ বলা হইয়াছে । ইহাদের দুই একটা ব্যতীত অন্ত সমস্তই 
জাতকথবগ্ননীর অন্তভূতি হইয়াছে । বৌদ্ধেরা বলেন, গৌতমের দেহত্যাগ ঘটিলে 
সপ্তপর্ণীগুহায় যে সঙ্গীতি সমবেত হয়, পিটকত্রয় তাহাঁতেই সঙ্কলিত হইয়াছিল। 
পাশ্চাত্য পগ্ডিতদিগের কেহ কেহ ইহা বিশ্বাস করিতে চান মা; কিন্তু তাহারাও 
স্বীকার করেন যে, মহাঁপরিনির্বাণের এক শত বৎসর পরে বৈশীলীতে যে 
সঙ্গীতি হইয়াছিল, তাহাতেই পিটকগুলির অধিকাংশ বর্তমান আকার ধারণ 
করিয়াছিল। অতএব শেষোক্ত মতের অনুসরণ করিলেও দেখা যায় জাতকসমূহের 
সঙ্কলনকার্ধ্য খ্ীষ্টের প্রায় চারিশত বৎসর পূর্বে নিষ্পন্ন হইয়াছিল। ইহার সঙ্গে 
তুলনা করিলে বৃহত্কথা, পঞ্চতন্ত্র, কথাসরিৎসাগরাদি সে দিনের গ্রন্থ মাত্র । 

অপিচ, অনেকগুলি জাতকের উপাখ্যানভাগ গৌতমবুদ্ধ স্বয়ং কিংবা তাহার 
শিষ্তগণ রচনা করিয়াছিলেন, ইহা স্বীকার করিতে হইবে। অপণ্রকজাতক, 


২ দীঘনিকার, মজ্ঝিমনিকাঁয় ও সংযুত্তনিকায় কুত্তপিটকেরই শাঁখা। এই সকল গ্রস্থেও কোন 
কোন জাতক দেখ! যায় । 


Uo উপক্রমণিক। 


ন্ুগ্রোধমুগজাতক, খদিরাঙ্গীরজীতক, লোসকজাতক, নক্ষত্রজাতক, মহাশীলবজ্জীতক, 
শীলবন্নাগজাতক, তৈলপান্রজাতক প্রভৃতি আখ্যায়িকায় বৌদ্ধভাব এতই পরিস্যুটিত যে, 
তাহাদিগকে বৌদ্বেতর ব্যক্তি-কর্তক রচিত মনে করা যায় না। তবে জাতকথবপ্রনার 
অধিকাংশ কথার কোন্‌ কোন্টী বৌদ্ধ সময়ে, কোন্‌ কোন্টী গৌতমের পূর্ববর্তী কালে 
রচিত ইহা নির্ণয় করা দুঃসাধ্য । ইহাদের কোন কোন কথা মহাভারতে দেখা যায়; 
দশরথ-জাতকটী ত একখানি ছোটখাট রামায়ণ | ঘট-জাতকও এক হিদাবে সংক্ষিপ্ত 
ভাগবত। কিন্তু এসন্বন্ধে কে কাহার পূর্ববর্তী, কে উত্তমর্ণ, কে অধমর্ণ, ইহা বিচার 
করিতে গেলে সাহিত্যসেবীদিগের মধ্যে তুমুল বিবাদের সম্ভাবনা । অনেকে বলিবেন, 
মহাভারত প্রভৃতি অতি প্রাচীন গ্রন্থ এবং গৌতমবুদ্ধের পূর্ববর্তী; অতএব বুঝিতে 
হইবে যে, বৌদ্ধেরাই এই সকল গ্রন্থ হইতে কথা অপহরণ করিয়া তাহাদিগকে নূতন 
বেশে সাজাইয়াছেন এবং নিজস্ব বলিয়া চালাইয়াছেন। কিন্তু গ্রতিবাদীরা উত্তর 
দিবেন, “কে বলিল, রামায়ণ ও মহাভারত গৌতমের পূর্বেই তাহাদের বর্তমান আকার 
প্রাপ্ত হইয়াছিল? মহাভারতে যে কত সময়ে কত আখ্যায়িক! প্রক্ষিপ্ত হইয়াছে 
তাহা কে অস্বীকার করিতে পারে? মহাভারতের যে যে অংশে লোকায়তিক ও 
ক্ষণিকবিজ্ঞানবাদী সৌগতদিগের উল্লেখ আছে, সেই সেই অংশ যে বুদ্ধদেবের 
আবির্ভাবের পরে প্রক্ষিপ্ত হইয়াছে ইহা কি অস্বীকার করা যায়? অতএব ইহাই 
বা বলিব না কেন যে, তন্তর্গত জাতকসাদৃশ্তযুক্ত আখ্যায়িকাগুলিও প্রক্ষিপ্ত ? 
যে সকল আখ্যায়িক হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রের সাধারণ সম্পত্তি, সেগুলি কুক্ষরূপে 
বিচার করিলেও বৌদ্ধ আখ্যায়িকাগুলির পূর্বববর্তিত। প্রতিভাত হয়। সে সমস্ত 
বৌদ্ধের হস্তে অমার্জিত, অসংস্কত ও কাব্যোৎকর্ষবঞ্জিত ; পক্ষান্তরে রাযায়ণ- 
মহাঁভারতেই বল, বা৷ পঞ্চতন্ত্রহিতোপদেশেই বল, বর্ণনাচাতুর্য্যে, ভাবমাধুধ্যে ও 
চরিত্রবিশ্লেষণে উৎ্কৃষ্টতর। ইহা হইতে বুঝিতে হইবে না কি যে, জাতকসংগ্রহকালে 
বা তাহারও পূর্বে এই সকল আখ্যানের অস্কুরোদগম হইয়াছিল; শেষে বালীকি- 
ব্যাসাদির প্রতিভাবলে মনোহর পুষ্পপল্লবের বিকাশ হইয়াছে? মানবসমাঁজে 
সর্বত্রই যখন ক্রমোন্নতি দেখা যায়, তখন সাহিত্যেই বা তাহার ব্যতিক্রম হইবে 
কেন? যেমন ক্ষুদ্র ক্ষুদ্র তৃণগুল জন্মিয়া ও পচিয়া ভূমির সসারতা সম্পাদন 
করিলে তাহাতে শেষে শালতালাদি মহাবৃক্ষের উদ্ভব হয়, সেইরূপ ক্ষুদ্র কবি, ক্ষুদ্র 
কথাকার প্রভৃতির উৎপত্তি ও বিলয়ের পরে তাহাদের সঞ্চয়সমবায়ের প্রভাবে 
মহাকবিদিগের আবির্ভাব ও পরিপুষ্টি ঘটে। কেবল ভারতবর্ষে কেন, ইংল্যাণ্ড 
প্রভৃতি প্রতীচ্য দেশের সাহিত্যেও প্রাচীন কথার এইরূপ সংস্করণ ও পরিমার্জন 
দেখিতে পাওয়া যায়। যে নিয়মে রাম-পণ্ডিতের ও কাষ্ঠহারিণীর কথা রামায়ণে 


উপক্রমণিক। 1/০ 


ও শবুন্তলাবৃত্তান্তে উৎকর্ষ লাভ করিয়াছে, সেই নিয়মেই লিয়ারের ও ম্যাক্বেথের 
কথা সেকৃস্পিয়ার প্রণীত তত্তন্নামধের নাটকে কাব্যোৎকর্ষের পরা কাষ্ঠ। প্রাপ্ত 
হইয়াছে । অপিচ, বৌদ্ধজাতকগুলির রচনাকালে রামায়ণ ও মহাভারত যদি বর্তমান 
সময়ের ন্যায় জনসমাজে সুবিদিত থাকিত, তাহ! হইলে বৌদ্ধ উপাখ্যানকারেরা বোধ 
হয় মূল ঘটনার কোন বিকৃতি ঘটাইতে সাহসী হইতেন না। সর্ধজনগ্রাহহ কোন 
আখ্যানের অপকর্ষ ঘটাইলে শ্রোতার ও পাঠকের মনে বিরক্তিরই উদ্রেক হয়; তাহাতে 
ধর্ম প্রচারের সুবিধা ঘটে ন!। যদি বলা যায়, বৌদ্ধের| রামায়ণ ও মহাভারত জানিতেন 
না, তাহাঁও অসম্ভব, কারণ তীহাঁদের মধ্যে অনেকেই মহামহোপাধ্যায় ছিলেন; 
তাহাদের আদিগুরু গৌতমও প্রব্রজ্যাগ্রহণের পুর্বে ও পরে বহুশান্ত্রে পারদর্শী 
হইয়াছিলেন। বর্তমান রামায়ণের ও মহাভারতের স্তাঁয় গ্রন্থ তাহাদের সময়ে প্রচলিত 
থাকিলে তাহার! যে সেগুলি অধ্যয়ন করিতেন না, ইহ! একেবারেই অবিশ্বান্ত 1৮ 

জাতক যে বৌদ্ধদিগের ধর্ম্মশাস্ত্র ইহ! পূর্বে বলা হইরাছে। ব্রহ্ম, শ্যাম, তিব্বত, 
চীন, জাপান প্রস্থতি বৌন্ধদেশে অনেক জাতক তত্তদ্দেশীয় ভাষায় অনূদিত হইয়াছে । 
যেমন পুরাণ-শ্রবণে নিরক্ষর লোকে হিন্দু ধর্মের তত্ব শিক্ষা করিতে পারে, সেইরূপ 
জীতক-শ্রবণে বৌদ্ধ দেশেও জনসাধারণে বৌদ্ধ ধর্মের তত্ব শিক্ষা করিয়৷ থাকে । 
সিংহল প্রভৃতি দেশে দিনান্তে বিশ্রাম করিবার সময়ে জাতক-শ্রবণ একরূপ নিত্যকার্য্য। 
এদেশের শিশুরা সন্ধ্যার পর যেমন উপকথা শুনে, সিংহলের শিশুরাও সেইরূপ জাতক- 
কথা শুনিয়া থাকে | শিশুর! শুনে, বৃদ্ধেরাও শুনেন। বকজাতক বা ভীমসেনজাতক 
বা কটাহকজাতক শুনিলে শিশুর মুখে হান্ত দেখা দেয় ; বিশ্বস্তরজাতক বা শিবিজাতক 
শুনিলে বৃদ্ধের চক্ষু প্রেমা শ্রপ্লাবিত হয়| 

যখন বৌদ্ধ প্রভাব ছিল, তখন ভারতবর্ষে আপীমরসাধারণ সকলেই জাতক-কথা 
জীনিত। ভানুটি, সাচী ও সারনাথের বৌদ্ধ বিহারগুলিতে অনেকগুলি জাতকের 
চিত্র শিলাখণ্ডে উতকীর্ণ হইয়াছিল। ইহাদের কোন কোন চিত্রের পার্থখে তত্তৎ 
জাতকের নীম পর্যন্ত দেখিতে পাওয়া যায়। অতএব ম্পষ্ট বুঝা যাইতেছে যে, এ 
সকল বিহারের নির্্মাণকালে, অর্থাৎ খ্রীঃ পূঃ তৃতীয় শতাব্দীতে, অনেক জাতক 
লৌকসমাজে সুবিদিত ছিল। হর্চরিতে বাণভট্ট বিন্ধ্যাটবীস্থিত দিবাকর মিত্রের 
আশ্রমবর্ণন প্রসঙ্গে বলিয়াছেন যে, তত্রত্য পেচকগুলি পর্য্যন্ত পুনঃ পুনঃ শ্রবণহেতু 
বোধিসত্বজীতকসমূহ জপ করিতে শিখিয়াছিল। শেষে ভারতবর্ষে যখন বৌদ্ধ ধর্মের 
অবনতি ঘটে, তখন জাতকগুলির বৌদ্ধভাবও ক্রমশঃ বিলুপ্ত হয়; অনেক জাতক 
নূতন আকারে হিন্মুদিগের গ্রন্থে সন্নিবেশিত হয়, অনেকগুলি বা এদেশ হইতে একেবারে 
তিরোহিত হইয়া যায়। 


19০ উপক্রমণিকা 


জ্ল্রতিজ্লীল্ত সাহিত্যে জাতিক্ষেক্প প্রভাব 


রামায়ণ ও মহাভারতে যে জাতক-কথ| পরিদৃষ্ট হয় তাহ! পূর্বে বলা হইয়াছে । 
খ্ৰীষ্টীয় প্রথম শতাব্দীতে অন্ধরাজ হালের রাজত্বকালে গুণাঢ্য-নামক এক ব্যক্তি 
“বৃহৎকথা” নাম দিয়া পৈশাচী ভাষায় এক বিশাল কথাকোষ রচনা করিয়াছিলেন । 
গুণাট্যের গ্রন্থ কিরূপ ছিল তাহা জানা অসম্ভব, কারণ উহা! এখন বিলুপ্ত হইয়াছে। 
বাণের হর্চরিতে, দণ্ডীর কাব্যাদর্শে, ক্ষেমেন্দ্রের বৃহৎকথামঞ্জরীতে এবং সোমদেবের 
কথাসরিৎসাগরে বৃহংকথার নাম দেখা যায় ; তাহার পর ইহা! যে কাহারও দৃষ্টিগোচর 
হইয়াছে এমন বোধ হয় না। সৌমদেব যখন বৃহতৎ্কথা অবলম্বন করিয়াই কথাসরিৎ- 
সাগর রচন! করিয়াছিলেন এবং পোমদেবের গ্রন্থে যখন অনেক জাতকের আখ্যান 
দেখা যায়, তখন ৰৃহৎকথাতেও যে জাতকের প্রভাব ছিল ইহা নিঃসংশয়ে বলা 
যাইতে পারে। 

বৃহৎকথার পর ্রীীয় তৃতীয় শতাব্দীতে সংস্কৃত ভাষায় সুপ্রসিদ্ধ পঞ্চতন্ত্র প্রণীত 
হয়। ইহার কোন কোন কথ! বৌদ্ধ জাতক হইতে এবং অনেকগুলি সম্ভবতঃ 
বৃহৎকথা হইতে ও জনশ্রুতি হইতে সংগৃহীত । পগ্ডিতবর বেন্ফি দেখাইয়াছেন যে, 
প্রাচীনকালে এই গ্রন্থ দ্বাদশ কিংব। ত্রয়োদশ অধ্যায়ে বিভক্ত ছিল; তখন ইহার 
নামও বোধ হয় স্বতন্ব ছিল; শেষে কি কারণে বলা যায় না, পাঁচটী অংশ পৃথক্‌ 
হইয়া পঞ্চতন্ত্র নামে অভিহিত হইয়াছে । ১ বেন্ফির মতে পঞ্চতন্ত্র বৌদ্ধ গ্রন্থ, কারণ 
ইহাতে অনেক জাতকের আখ্যান আছে; জাতকের ন্যায় ইহার আখ্যানগুলিও 
গ্পদ্-মিশ্রিত ; এমন কি কোথাও কোথাও পালি গাথাগুলি অক্ষরে অক্ষরে 
অনূদিত । অধিকন্তু কোন কোন আখ্যানের বৌদ্ধভাব সুস্পষ্ট, কোথাও কোথাও 
ব্রাহ্মণদিগের প্রতি পরিহাস-কটাক্ষও লক্ষিত হয় | অধ্যাপক ম্যাকৃডোনেল কিন্ত বলেন 
যে পঞ্চতন্ত্ের গ্রন্থকার হিন্দু ছিলেন। আমাদেরও সেই বিশ্বাস, কারণ গ্রন্থারন্তে লেখক 
আপনাকে ব্রাহ্মণ বলিয়াই পরিচয় দিয়াছেন। তিনি লোকচরিত্রের যে সকল দোষ 
দেখাইয়াছেন তাহা সম্প্রদায়বিশেষের প্রতি লক্ষ্য করিয়া নহে। দোষী হইলে হিন্দু 
বৌদ্ধ সকলেই তাহার নিকট তুল্য নিন্দার পাত্র। আরও একটী কথা এই যে, যদি 
তিনি বৌদ্ধ হইতেন তাহা হইলে কখনও জাতকমুলক কথাগুলি হইতে বৌধিসত্বকে 
বিলুপ্ত করিতে পারিতেন না । 


১» কেহ কেহ বলেন, আদিম অবস্থায় এই গ্রন্থ সম্ভবতঃ “করটক ও দমনক” নামে অভিহিত হইত 
এবং পারন্ত, আরব প্রভৃতি দেশের লোকে এই নামই গ্রহণ করিয়াছিলেন 


উপক্রমণিকা ৬/০ 


তথাপি তিনি যে বৌদ্ধ জাতকের নিকট থ্রণী, তাহা সকলেই স্বীকার করিবেন । 
কিন্ত তাহার রচনীকৌশল অতি সুন্দর । তাহার হাতে পড়িয়া বকজাতক, বানরেন্দ্র- 
জাতক, কৃটবাণিজঙ্গাতক, মিতচিন্তিজাতক, অঞ্জয়জাতক প্রভৃতি বৌদ্ধকথা শতগুণে 
সরস ও চিত্তরঞ্জক হইয়াছে । পঞ্চতন্ত্রের কথাগুলি পৃথগৃভাবে কথিত নহে; এক 
একটা তন্ত্রে এক একটা কথাকে কেন্দ্রীভূত করিয়া তাহার আশে পাশে অন্ত বহু 
কথা সংযোজিত হইয়াছে । উত্তরকালে অস্মদ্দেশে বেতাঁলপঞ্চবিংশতিকা ও হিতোপদেশ 
প্রভৃতি, আরবে নৈশোপাখ্যানমাল এবং যুরোপে Decameron, Pentameron, 
Heptameron, Canterbury Tales প্রভৃতি গ্রন্থের রচনাতেও এই পদ্ধতি অনুস্যত 
হইয়াছে । পঞ্চতন্ত্রের কথাগুলি উক্তরূপে একস্ত্রে নিবদ্ধ না থাকিলে বোধ হয় 
দেশদেশীন্তরে ভ্রমণের সময়ে ছত্রভঙ্গ হইয়া যাইত | 

খ্ৰীষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে পাঁরস্তরাজ খস্রু নসীরবাঁনের রাজত্বকালে পঞ্চতন্ত্র পহ্লবী 
ভাষায় অনুদিত হয়। অতঃপর শ্রীষ্টীয় অষ্টম শতাব্দীতে সিরিয়াক ও আরবী 
ভাঁষাতেও ইহার অনুবাদ হইয়াছিল। ইহার নাম সিরিয়াক ভাষায় “কলিলগ ও 
দমনগ,” এবং আরবী ভাষায় “কলিলা ও দিমন11” ইহা পঞ্চতন্ত্রবর্ণিত করটক ও 
দমনক নামক শুগালছয়ের নামের রূপান্তর । আরববাসীরা মনে করিতেন, কলিল! 
ও দিমনার আদিরচক ব্দ্পাই (বিছ্ভাপতি )। এই বিদ্পাই শব অপত্রষ্ট হইয়া 
শেষে “পিল্পাঁই” বা “পিল্লে” হইয়া! পড়ে; কাজেই যুরোপবাসীর! যখন কলিলা ও 
দিমন! স্ব স্ব ভাষায় অনুবাদ করিলেন, তখন পঞ্চতন্ত্রের আখ্যানগুলি যুরোপখণ্ডে 
“পিল্পের গল্প’ নামে প্রচারিত হইল। হিন্দুই হউন, বৌদ্ধই হউন, পঞ্চতন্ত্রকীর অতি 
শুভক্ষণে লেখনী ধারণ করিয়াছিলেন। লোকমুখে বা গ্রস্থাকারে তাহার কথাগুলি 
সভ্য অসভ্য সর্বদেশে যেরপভাবে পরিজ্ঞাত হইয়াছে, এক বাইবল ভিন্ন অন্ত কোন 
পুস্তকের ভাগ্যে বোধ হয় সেরূপ ঘটে নাই। 

ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আখ্যান পিন্নের গল্প নামে পরিচিত। ইহাতে বোধ 
হয়, পহলবী ভাষায় যে গ্রন্থের অনুবাদ হয় তাহা! আদিম দ্বাদশখণ্ডাত্মক “পঞ্চতন্ত্রের” 

ংশ | উত্তরকালীন অনুবাদকের! ইচ্ছামত ইহার কোন কোন অংশ গ্রহণ করিয়াছেন 

বা পরিত্যাগ করিয়াছেন বলিয়া গন্পগুলিরও পার্থক্য ঘটিয়াছে। 

হিতোপদেশকে পঞ্চতগ্ত্রের সংক্ষিপ্তসার বলিলেও চলে। ইহাতে শ্লোকের প্রয়োগ 
অধিক এবং সেই সকল শ্লোকের অধিকাংশই স্বরচিত ও উৎক্বষ্টভাবপূর্ণ। পঞ্চতন্ত্রে 
ন্যায় হিতোপদেশেও অনেক জাতক-কথ! পরিবর্তিত আকারে স্থান পাইয়াছে। 

খ্ৰীষ্টীয় একাদশ শতাব্দীতে গুণাঢ্যের বৃহতকথাবলম্বনে কাশ্মীর-দেশীয় ক্ষেমেন্্র 
বৃহৎকথামঞ্জরী এবং সোমদেব কথাসরিৎসাগর রচনা করেন। ক্ষেমেন্দ্র “মঞ্জরী” 


১২ উপক্রমণিকা! 


নাম দিয়া মহাভীরতেরও একখানি সংক্ষিপ্তপার রচনা করিষু্রছলেন। হক নামক 
জনৈক বৌদ্ধ বন্ধুর অনুরোধে তিনি বৃহতৎ্কথামঞ্জরী সম্কলন করিয়াছিলেন। কথাসরিৎ- 
সাগর অতি বিশাল গ্রন্থ । ইহাতে পঞ্চতন্ত্রের প্রথম তিনটা তন্ত্র আছে, সমগ্র বেতাল- 
পঞ্চবিংশতিকাখানি আছে, শিবিরাজার ও বাসবদত্তার কথা আছে, আরও কত শত 
কথা আছে। পঞ্চতন্ত্রে যে সকল জাতক-কথ! দেখ। যায়, কথাসরিৎসাগরে তাহার 
শতিরিক্ত ছুই চারিটা লক্ষিত হইয়! থাকে । 

ংস্কৃত ভাষায় সিংহাসনদ্বাত্রিংশতিকা, শুকসপ্ততি প্রভৃতি আরও কয়েকখানি 
আখ্যায়িকাসংগ্রহ আছে, দৈনেরাও কথাকোষ প্রভৃতি অনেক আখ্যাগ্জিকা গ্রন্থ রচন! 
করিয়াছেন। উল্লিখিত প্রায় সকল গ্রন্থেই অংশবিশেষে বৌদ্ধ জাতকের প্রভাব 
পরিলক্ষিত হইয়! থাকে । 

উদীচ্য বৌদ্ধ সাহিত্যে “অব্দান* নামে অভিহিত গ্রন্থগুলি প্রধান কথা-ভাগ্ডার | 
অবদানসমূহ সংস্কৃত ভাষায় রচিত। ‘জাতক’ বলিলে বুদ্ধের অতীত জন্মসমূছের 
ইতিহাস বুঝায়; “অবদাঁন' বলিলে অন্ান্ট মহাঁপুরুষদিগেরও চরিত্র বুঝিতে হইবে। 
উদীচ্য বৌদ্ধদিগের অধ্দানগুলি জাতকের অনুকরণেই রচিত। তাহাদের যেগুলি 
বোধিসত্বের নামে প্রচলিত, সেগুলি জাতকস্থানীয়। 


ভিদেশস্পেল সাহিত্যে জাতকের প্রভাব 


বিদেশের প্রস্তাবে সর্বপ্রথম গ্রীকৃদিগের কথা তুলিতে হয়, কারণ অনেকের বিশ্বাস 
গ্রীদ দেশের ঈষপ-নীমধেয় এক ব্যক্তিই আদিম কথাকার। পক্ষান্তরে কাহারও 
কাহারও মতে ঈষপনামে প্রকৃত কোন ব্যক্তি কখনও বর্তমান ছিলেন কি না তাহাই 
সন্দেহস্থল। সেযাহাই হউক, ইহা নিশ্চয় যে, যে সকল কথা টষপের গন্ন বলিয়া 
ইদানীস্তন সাহিত্যে প্রচলিত হইয়া আসিতেছে, তাহাদের অধিকাংশই ঈষপরচিত নহে, 
অনেকগুলি জাতকের রূপান্তর, অনেকগুলি বা অপরের রচনা | 

গ্রীক্সাহিত্যে ঈবপের প্রথম উল্লেখ দেখ! যায় হেরোডোটাসের গ্রন্থে। ১ তদন্ুসারে 
এ কথাকার গ্রীষ্টের প্রায় ৫৫০ বৎসর পূর্বে অর্থাৎ গৌতমবুদ্ধের জন্মসময়ে জীবিত 
ছিলেন; তিনি সেমস্‌ দ্বীপে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং য়াড্মন নামক এক ব্যক্তির 
ক্রীতদাস ছিলেন। পণুপক্ষিসধধন্ধে কথা রচনা করিতে তাঁহার অদ্ভুত নৈপুণ্য 


> ২১৩৪ (হেরোডোটাসের গ্রন্থ খীষ্টের প্রা ৪৫০ বৎসর পূর্বের রচিত )। ৮ 


উপক্রমণিকা ১/০ 
জন্মিয়াছিল এবং তিনি ভেল্ফাই নগরে নিহত হইয়াছিলেন। তাহার কথাগুলির প্রধান 
উদ্দে্ত ছিল পরিহাসচ্ছলে লোকচরিত্রের তীব্র সমালোচনা করা । তৎকালে গ্রীদ্‌ দেশে 
কেহ কেহ বিধিবিরুদ্ধ রাজকীয় ক্ষমতা ভোগ করিতেন। সম্ভবতঃ এইরূপ রাজপদস্থ 
এক ব্যক্তির চরিত্র লক্ষ্য করিয়া কোন কথ! রচনা করিয়াছিলেন বলিয়। ঈষপ 
তাহার কোপদৃষ্টিতে পতিত হন এবং উৎকোচবশীভূত৷ দৈববাণীর আদেশে প্রাণদণ্ড 
ভোগ করেন। 

কিন্তু প্রচলিত কথাগুলির মধ্যে কোন্‌ কোন্টী জঈষপ-প্রণীত তাহ! কিরূপে বল! 
যাইবে? খ্রীঃ পূঃ চতুর্থ শতাব্দীর শেষভাগে বিখ্যাত পণ্ডিত এরিষ্টটল তাহার অলঙ্কার- 
ক্রান্ত গ্রন্থে রাজনীতিক বক্তৃতায় কথার উপযোগিতা! প্রদর্শন করিতে গিয়া! দুইটা কথা 
উদ্ধত করিয়াছেন £__-একটী অশ্ব ও হরিণের সম্বন্ধে, অপরটী শৃগাল, শল্লকি ও জলৌকার 
সম্বন্ধে। * ইহাদের মধ্যে প্রথমটা তিনি ষ্রেসিকোরাস্-প্রণীত (খ্রীঃ পৃঃ ৫৫৬) এবং 
দ্বিতীয়টী ঈষপ-প্রন্ীত বলিয়া নির্দেশ করিয়াছেন ; কিন্তু বর্তমান সময়ে ছুইটাই ঈষপের 
নামে প্রচলিত হইয়া আমিতেছে। ইহার পূর্বেও গ্রীস দেশে আরও অনেক কথা 
প্রচলিত ছিল এবং সাহিত্যে স্থান পাইয়াছিল। হেরোৌডোটাঁস্‌ তাহার গ্রন্থে 
(১ম অধ্যায়, ১৪১-ম প্রকরণে) একটী কথা দিয়াছেন; উহা পারশ্তরাজ সাইরাস্‌ 
গ্রীক দূৃতদিগকে বলিয়াছিলেন | ইহাতে দেখা যায়, অতি প্রাচীন সময়েই প্রাচ্য খণ্ড 
হইতে প্রতীচ্য খণ্ডে কথার বিস্তার হইয়াছিল। এ সম্বন্ধে অতঃপর সবিস্তর আলোচনা 
করা ষাইতেছে। এখানে ইহ! বলিলেই বোধ হয় পর্য্যাপ্ত হইবে যে, অধুনা যে সকল 
কথা ঈষপের গল্প নামে পরিচিত, তাহাদের অধিকাংশই নানা সময়ে নান! ব্যক্তি-কর্তৃক 
রচিত এবং নানা দেশ হইতে গৃহীত। কিন্তু ঈষপ একজন প্রসিদ্ধ কথাকার ছিলেন, 
এবং কথারচনার জন্যই প্রাণদণ্ড ভোগ করিয়াছিলেন, এই জনশ্রতিবশতঃ উত্তরকালে 
সমস্ত কথাই তাহার নামে প্রচলিত হইয়াছিল। অনেক উৎকৃষ্ট উদ্ভট কবিতা যেমন 
কালিদাসের রচনা বলিয়া গৃহীত, অনেক ডাকের বচন যেমন খনার বচন নামে অভিহিত, 
অনেক উৎকৃষ্ট কথাও সেইরূপ ঈষপ-রচিত বলিয়া কল্পিত। 


* (১) হরিণকে মাঠের ঘাস খাইতে দেখিয়! অশ্ব তাহাকে দণ্ড দিবার জন্য মানুষের সাহায্য প্রার্থনা 
করে; মানুষ অশ্বের মুখে বর! দিয়া এবং তাহার পৃষ্ঠে আরোহণ করিয়া হরিণ মারিল; কিন্তু তদবধি 
অশ্ব মানুষের দান হইল। (২) শুগাল নদী পার হইবার সময়ে আোতোবেগে নদ্দামায় পড়িহ। গেল; 
দেখানে তাহার গাঁয়ে অনেক জোক লাগিল। সজারু তাহার কষ্ট দেখিয়া জোকগুলি তুলিয়া ফেলিতে 
গেল, কিন্তু শুগাল বলিল, “না ভাই ! তুলিয়া কাজ নাই। ইহারা যতদুর সাধ্য রক্ত খাইয়াছে ; ইহাদিগকে 
ফেলি! দিলে আর এক দল আমিয়া জুটিবে।” 


গ 


১০/০ উপক্রমণিকা 


খ্রীঃ পৃঃ পঞ্চম ও চতুর্থ শতাব্দীর গ্রীক সাহিত্যেও কতিপয় কথা দেখিতে পাওয়া 
যায় তন্মধ্যে ডিমক্রিটাদ্‌ বণিত কুকুর ও প্রতিবিম্বের এবং প্লেটোবণিত সিংহচ্মাচ্ছাদিত 
গর্দভের কথা সবিশেষ উল্লেখযোগ্য, কারণ এই উভয় কথাই আমর! বৌদ্ধ জাতকে 
দেখিতে পাই। কুকুর ও প্রতিবিম্বের কথা চুল্লধনুগ্গহ-জাতকের (৩৭৪) রূপান্তর । 
গ্রীক কথায় দেখা যায়, কুকুর প্রতিবিম্বকে মাংসখণ্ড মনে করিয়াছিল; ইহা কিছু 
অস্বাভাবিক | জাতকে ( এবং তৎপরবর্তী পঞ্চতন্ত্রে) দেখ যায়, শৃগাল নদীতটে মাংস 
রাখিয়া মৎস্ত ধরিতে গিয়াছিল, ইত্যবসরে শকুনে উহা লইয়া ষায়; ইহ! স্বাভাবিক । 
সিংহচর্ম্মাচ্ছাদিত গর্দভের কথাও সীহচম্ম-জাতকের (১৮৯) অনুরূপ | গ্রীক গন্নে 
গর্দভের সিংহচর্ম্ম পরিধান করিবার কোন হেতু দেখা যায় না; কিন্তু বৌদ্ধ গল্পে দেখা 
যায়, গর্দঘভম্বামী তাহাকে সিংহচর্মে আচ্ছাদিত করিয়| শশ্তক্ষেত্রে ছাড়িয়া দিত। 
অতএব উক্ত আখ্যায়িকাদ্বয়ের রচনা-পদ্ধতিতে ভাঁরতবর্ষীয় কথাকারেরাই অধিকতর 
নৈপুণ্য দেখাইয়াছেন ; বিশেষতঃ সিংহ ভারতবর্ষের লোকের নিকট যত পরিচিত ছিল, 
গ্রীক্দিগের নিকট তত ছিল না| এই সমস্ত বিবেচনা করিলে একথা বলা যাইতে 
পারে কি না যে, উক্ত কথা দুইটা ভারতবর্ষ হইতেই গ্রীসে গিয়াছিল? পূর্বে দেখ! 
গিয়াছে হেরোডোটাস্‌ একটী আখ্যায়িকাঁকে পারন্তদেশ হইতে গৃহীত বলিয়! স্বীকার 
করিয়াছেন। 

পঞ্পক্ষিপ্রভৃতি-সংক্রান্ত অনেক কথা ভিন্ন ভিন্ন দেশে প্রায় একরপ কেন, 
সাধারণতঃ ইহার ত্রিবিধ হেতুনির্দেশ হইয়। থাকে। জার্মান দেশীয় কথাসংগ্রাহক 
গ্রীম্‌ল্রাতৃদ্বয় বলেন, ভিন্ন ভিন্ন আধ্যসম্প্রদায় যখন একত্র বাস করিতেন, তখনই এই 
সকল সাধারণ কথার উৎপত্তি হইয়াছিল। ম্যাকৃসমূলীর প্রভৃতি বলেন, শুদ্ধ 
আর্ধ্যসম্প্রদায় লইয়া বিচার করিলে চলিবে কেন? আর্যেতর জাতিদিগের মধ্যেও 
ত এই সকল সাধারণ কথার প্রচলন দেখ! যায়। অপিচ, ভিন্ন ভিন্ন আর্ধ্যসম্প্রদায়ের 
মধ্যেও একইরূপ কথা ভিন্ন ভিন্ন আকারে ও ভিন্ন ভিন্ন উদ্দেশ্ঠসিদ্ধির জন্য প্রচলিত 
হইয়াছে। যদি এগুলি আধ্যজাতির আদিম বাঁসভূমিতে উৎপন্ন হইয়াছিল, তবে এত 
পার্থক্য ও পরিবর্তন ঘটিবার কারণ কি? তাহাদের মতে মনুষ্য প্রায় সকল দেশেই 
উপমাপ্রয়োগপ্রবণ। পধ্যবেক্ষণশীল মানব সকল দেশেই কাকের লৌল্য, শৃগালের 
ধূর্ততা, সিংহের সাহস প্রভৃতি দোৌষগুণ দেখিতে পাইত এবং উপমাপ্রয়োগ-প্রিয়তাবশতঃ 
সেই সকল অবলম্বন করিয়া কথা-রচনা পূর্বক সমসাময়িক লোকের চরিত্র সমালোচন! 
করিত বা জনসাধারণকে উপদেশ দিত। অতএব ভিন্ন ভিন্ন দেশে স্বাধীনভাবেও যে 
একরপ কথার উৎপত্তি হইতে পারে ইহা আর বিচিত্র কি? বেন্ফি বলেন, অন্ত 
আখ্যানসন্বন্ধে যাহাই হউক, যে সকল সাধারণ কথায় কেবল পপ্ুপক্ষ্যাদির উল্লেখ 


উপক্রমণিকা! ১৩/০ 


দেখা যায়, সেগুলি ভিন্ন ভিন্ন দেশে স্বাধীনভাবে রচিত হইলে তাহাদের মধ্যে কখনও 
বর্ণনাগত এত সাদৃশ্য থাকিত না। কাকের স্তরতিবাঁদ দ্বারা তাহাকে কথা বলাইতে 
হইবে, নচেৎ জন্বুফল বা ক্ষীরের মিঠাই পাইব না, শৃগালের এই বুদ্ধি, হৃৎপিওটা গাছে 
রাখিয়া আসিরাছি বলিয়া প্রত্যুৎ্পন্নমতি মর্কটের আত্মরক্ষা, হংসদিগের সাহায্যে 
কচ্ছপের আকাশপথে গমন এবং কথ! বলিতে গিয়া পতন ও মৃত্যু-_এরূপ সৌসাদৃশ্ 
আদানপ্রদানের ফল, স্বাধীন রচনার নিদর্শন নহে। 

আদানপ্রদানের কথা তুলিতেই পৌর্ক্বাপর্য্য বিচার করিতে হইবে। গ্রীকৃজাতি 
ষে স্বাধীনভাবে কতকগুলি কথা রচনা করিয়াছিলেন ইহা অস্বীকার কর! যায় না। 
কিন্ত যে সকল গ্রীকৃকথা ভারতবর্ষেও প্রচলিত ছিল, তাহাদের সম্বন্ধে কে উত্তমর্ণ, 
কে অধমর্ণ তাহা বিচার করা আবশ্তক। এখন দেখা যাউক, কোন্‌ সময়ে গ্রীকেরা 
ভারতবর্ষের সংস্পর্শে আমিয়াছিলেন? সুপ্রসিদ্ধ গ্রীক্‌ দার্শনিক পিথাগোরাস্‌ খীঃ পূঃ 
ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে আসিয়৷ দর্শন-শাস্ত্র ও জ্যামিতি অধ্যয়ন করিয়াছিলেন, 
ইহ! নিতান্ত সম্ভবপর। এঁ শতাব্দীতে পারস্তরাজ দরায়ুস পাঞ্জাবের কিয়দংশ জয় 
করিয়াছিলেন এবং গ্রীস দেশ আক্রমণ করিয়াছিলেন। তাহার পুত্র জারকৃসেস্ও গ্রীস্‌ 
জয় করিতে গিয়া অপদস্থ হইয়াছিলেন। দরায়ুসের সময়ে এবং তীহার পূর্বেও সাইরাস 
প্রভৃতির রাজত্বকালে পারস্ত-রাজসভায় গ্রীক ও হিন্দু উভয় জাঁতিরই গতিবিধি ছিল। 
যে বিপুলবাহিনী গ্রীন্‌ জয় করিতে গিয়াছিল, তাহার মধ্যে অনেক ভাঁরতবর্ষীয় ভূতিভূক্‌ 
সৈনিক ছিল। জারকৃসেসের পুত্র আর্টাজারাকৃসেসের সভায় টিসিয়াস্‌ নামক একজন 
গ্রীক চিকিৎসক ছিলেন; তিনি ভারতবর্ষসন্বন্ধে অনেক প্রকৃত ও অনেক অপ্রক্কৃত 
বিবরণ সংগ্রহ করিয়। একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। অতএব গোতমবুদ্ধের 
সময়ে, অথবা তাহার কিছু পূর্বেও গ্রীকেরা অন্ততঃ পরোক্ষভাবে ভারতবর্ষের 
পরিচয় পাইয়াছিলেন। এ অবস্থায় ভিমক্রিটান্‌ ও প্লেটো যে পূর্ববণিত কথা 
দুইটার জন্তু পরোক্ষভাবে ভারতবর্ষের নিকটই ধরণী ইহা বলা অসঙ্গত নহে। 
তাহারা লোকমুখে এই কথা ছুইটী শুনিয়াছিলেন এবং স্ব স্ব গ্রন্থে লিপিবদ্ধ 
করিয়াছিলেন। 

খ্রীঃ পূঃ চতুর্থ শতাব্দীর শেষভাগে আলেক্জাণ্ডারের অভিযান উপলক্ষে গ্রীক ও 
হিন্দুর প্রত্যক্ষ পরিচয় ঘটে এবং অতঃপর বৌদ্ধপ্রচারকদিগের চেষ্টায় উভয় জাতির 
মধ্যে ঘনিষ্ঠতা জন্মে। মিশরে, সিরিয়ায় ও বাহলীক দেশে গ্রীকৃরাজ্য প্রতিষ্ঠিত হইলে 
ভারতবর্ষের লোকের সহিত গ্রীকৃদিগের আরও মিশীমিশি হইয়ীছিল। কাজেই এই 
সময়ে জাতকের ও ভারতবর্ষজাত অন্তান্ত কথা যে তাহাদের মধ্যে প্রচলিত হইয়াছিল 
তাহাতে সন্দেহ নাই। 


১০ উপক্ৰমণিকা 


ঈষপের অনেক কথা যে প্রাচ্যের আদর্শে লিপিবদ্ধ হইয়াছিল, তাহার অপর একটা 
প্রমাণ প্রত্যেক কথার শেষে তাহার উপদেশ-ব্যাখ্যা। এই প্রথা জাতকখবন্ননাদিতেই 
প্রথম দেখ! যায়; কিন্তু ইহা রচনানৈপুণ্যের পরিচায়ক নহে। যে কথা ম্তুরচিত, 
তাহার উপদেশ ব্যাখ্যা করিবার প্রয়োজন থাকে না। তাহা শুনিবাঁমাত্র লোকে 
আপন! হইতেই উপদেশটা হৃদর়গ্ষম করিতে পারে; স্বতন্রভাবে তাহার উপদেশ 
শুনাইতে গেলে পুনরুক্তি ও রসভঙ্গ ঘটে । কিন্তু প্রাচ্য কথাসংগ্রাহকের!, প্রয়োজন 
থাকুক বা না থাকুক, একট! না একট! উপদেশ যোজন! করিয়া কথাগুলিকে নিরর্থক 
ভারাক্রান্ত করিয়াছেন এবং তাহাদের অনুকরণ করিতে গিয়া পাশ্চাত্তোরাও এই 
ভ্রমে পতিত হইয্নাছেন। অধিকন্ত মূলের সহিত প্রকৃষ্ট পরিচয় না থাকায় পাশ্চাত্য 
লেখকেরা উপদেশব্যাখ্যায় সর্বত্র কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। কচ্ছপ-জাতকে 
বাচালতার পরিণাম প্রদর্শিত হইয়াছে; কিন্ত তথাকথিত জষপের সংগ্রাহক ইহা 
ধরিতে পারেন নাই। 

কেবল উপদেশ-যোজনীর প্রথা নহে, ছবিদ্বার কথাগুলি লোকের প্রত্যক্ষীভূত 
করিবার রীতিও যুরোপবাসীরা ভারতবর্ষ হইতে গ্রহণ করিয়াছিলেন। ভাহ্‌রট, সাঞ্চী 
ও সারনাথের বিহারের ছবিগুলি যে কত প্রাচীন তাহ! পূর্বে বলা হইয়াছে | 
উত্তরকালে বিদ্পাইএর গল্প প্রভৃতিতে আরববাসীরাও ছবি ব্যবহার করিতেন এবং 
যুরোপবাসীরা এই সমস্ত গ্রহণ করিবার সময় শুদ্ধ আখ্যানগুলির অনুবাদ করিয়াই 
ক্ষান্ত হইতেন না, ছবিগুলিও নকল করিয়া লইতেন। 

প্রাচ্যখণ্ডেও প্রচারকদিগের চেষ্টায় বৌদ্ধধর্মের বিস্তার ঘটিয়াছিল এবং অনেক 
জাতককথা ইনুদীপ্রভৃতি জাতির সুবিদিত হইয়াঁছিল। বাইবলের পুর্ব্ব খণ্ডে * 
সলোমনের অদ্ভুতবিচ'রপটুতা-সম্বন্ধে একটী আখ্যান আছে। ( এই পুস্তকের ২৫০-ম 
হইতে ২৫২-ম পৃষ্ঠ দ্রষ্টব্য ।) এই আখ্যাঁনটা ষে মহাউন্মগ্গ-জাতক হইতে গৃহীত, 
তাহাতে বোধ হয় সন্দেহ নাই। ইহা! খ্ৰীষ্টীয় প্রথম শতাব্দীতে বা তাহার কিছু 
পূর্বে ইটালী পর্যন্ত পরিজ্ঞাত হইয়াছিল, কারণ পম্পিয়াই নগরের ধ্বংসাবশেষের 
মধ্যে ইহার একটা ছবি পাওয়া গিয়াছে । পণ্তিতবর গেইডোজ্‌ দেখা ইয়াছেন 
যে, রোমাণেরা ইহা ভারতবর্ষ হইতে পাইয়াছিলেন, ইহুদীদিগের নিকট হইতে 
নহে । সত্য বটে, পোম্পিয়াই নগরের ছবিতেও শিশুটীকে দুইখণ্ড করিবার আয়োজন 
প্রদর্শিত হইয়াছে; কিন্তু সম্ভবতঃ গল্পটাতে আদিম অবস্থায় এইরূপ বর্ণনাই ছিল; 
পরে জীবহিংসাবিরত বৌদ্ধদিগের দ্বার! কাঁটিবার পরিবর্তে টানিবার ব্যবস্থা হইয়াছে । 


* TI Kings3. 


উপক্রমণিকা ১/০ 


বাইবলের এই অংশে ভারতবর্ষার কতিপয় দ্রব্যের সংস্কতজাত নাম দেখা যায়। * 
ফিনিকীয় বণিকেরা ভারতবর্ষের পশ্চিমোপকূলবর্তী অভীর নামক পট্টন হইতে 
ইহুদীরাজের জন্য এই সমস্ত দ্রব্য লইয়া গিয়াছিল। অতএব জাতকের উক্ত কথাটা 
যখন বাইবলের এই অংশ অপেক্ষ প্রাচীন, তখন স্বীকার করিতে হইবে যে ইহুদীরাই 
ইহা এদেশ হইতে গ্রহণ করিয়াছেন। শুদ্ধ জাতকের আখ্যারিকা কেন, বাইবলের 
কোন কোন অংশে বেদের প্রভাবও লক্ষিত হয় । বাইবলের উত্তরখণ্ডের ত কথাই 
নাই; তাহাতে বৌদ্ধপ্রভাব জাজল্যযান। মথিলিখিত সুসমাচারে দেখা যায়, যীশু 
খ্ৰীষ্ট দুইবার অতি অল্প খাদ্ব-দ্বারা বহু লোকের ভূরিভোজন সম্পাদন করিয়াছিলেন । 
ইলীস-জাতকের প্রত্যুৎপন্ন বস্তুতে দেখ! যায়, গৌতমও ঠিক এইরূপে নিজের লোকাতীত 
শক্তির পরিচয় দিয়াছিলেন। এবংবিধ সাদৃশ্তপরম্পরা দেখিয়া আর্থার লীলি-প্রমুখ 
পণ্ডিতের বলেন যে, খ্রীষ্টীর স্থুলমাচারগুলির কোন কোন কথা গৌতমবুদ্ধের জীবন- 
বৃত্তান্তের পুনরুক্তি মাত্র । 

ইহুদীদিগের প্রাচীন সাহিত্যে যে সমস্ত কথা দেখা যায়, তাঁহাদের কতকগুলি 
ভারতবর্ষ ও গ্রীদ্‌ উভয়ত্রই প্রচলিত ছিল; কতকগুলি ভারতবর্ষে প্রচলিত ছিল, 
কিন্ত গ্রীসে ছিল না; কতকগুলি গ্রীসে প্রচলিত ছিল, কিন্তু ভারতবর্ষে ছিল ন!; 
আর কতকগুলি ভারতবর্ষেও ছিল না, গ্রীসেও ছিল না। প্রথমোক্ত শ্রেণীর মধ্যে 
বিরোচন-জাতকের ও জবসকুণ-জীতকের এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে কাঁক-জাতকের 
ও সম্জীব-জাতকের আখ্যান দেখা যায়; তর্দভিন পঞ্চতন্ত্রবণিত কোন কোন কথাও 
পাওয়া গিয়াছে । ইহুদীরা কখনও পশুপক্ষিসংক্রান্ত গল্পরচনায় নৈপুণ্য লাভ করেন 
নাই। তাহাদের সাহিত্যে এইরূপ কথার সংখ্যা ত্রিশের অধিক হইবে না। 
ইহার মধ্যে পাঁচ ছয়টী মাত্র তাহারা আত্মরচিত বলিতে পারেন। ইহাতে 
স্বতঃই মনে হয়, এসম্বন্ধে ভারতবর্ষ দাতা এবং ইহুদীরা গ্রহীতা । যেমন গ্রীসে, সেইরূপে 
যুডিয়াতেও রাজনীতিক আলোচনার জন্তই পশ্বাদিসংক্রান্ত আখ্যানের প্রচলন ঘটে 
(খ্রীঃ প্রথম শতাব্দী )। 

কোন কোন জাঁতককথার দেশভ্রমণবৃত্ীত্ত বলা হইল | যাহার! জাঁতক-সাহিত্যের 
অত্যধিক ভক্ত, তীহার! ইহাতে অডিসিউসের ভ্রমণবুত্তান্তেরও আভাস পাইয়াছেন 
( যথা মিত্ববিন্দক-জাতক )| কিন্তু অনেকেই ততদুর অগ্রসর হইতে সাহস পাইবেন 
না। তথাপি মনে হয় মিত্রবিন্দকের সহিত সিন্দবাদের হয় ত কোন সম্পর্ক থাকিতে 


* যথা, তুক্কিম, কোফ্‌, শেন্হব্বিম্‌। তুক্ধিম তাঁমিল-মলয়ালাম্‌ ভাষায় তুকেই (সংস্কৃত শিখী 
অর্থাৎ ময়ুর ); কোফ্‌=কপি; শেন্হব্বিম্‌-গজদস্ত (সম্ভবতঃ সংস্কৃত 'ইত/-শব্দজ )। 


১1০/০ উপক্রমণিক। 


পাঁরে। ইটালী দেশীয় পণ্ডিত কম্পারেটির মতে মিত্রবিন্দকই;সিন্দবাদের আদিপুরুষ 

রাধ-জাতক প্রভৃতি দুই একটা জাতক যে আরব্য নৈশৌপাখ্যানমালাতে স্থান পাইয়াছে, 
ইহ! আমরাও বুঝিতে পারি | নৈশোপাখ্যানমাঁলা খুব প্রাচীন গ্রন্থ নহে । মুসলমান- 
ধর্মের অভ্যুদয়ের পূর্ববে এশিয়ার মধ্যখণ্ডে বৌদ্ধধর্ম্নেরই প্রভাব ছিল; আবার এই 
বৌদ্ধেরা শেষে মুসলমান হইয়াছিলেন। কাজেই তাহাদের অনেক আখ্যান মুসলমান 
সাহিত্যে প্রবেশ করিয়াছিল। আরববাঁসীদিগের সংস্পর্শে আসিয়া নিরক্ষর নিগ্রোরা 
পর্য্যন্ত জাতককথা শিখিয়াছে | দক্ষিণ ক্যারোলিনার নিগ্রো শিশুর! রিমান্‌ কাকাঁর 
যে সকল কথা শুনে, তাহাদের একটীর মধ্যে পঞ্চাবুধ-জাতকের প্রভাব দেখা ষায়। 
উত্তরকালে যখন যীশুখীষ্টের সমাঁধিমন্ৰির লইয়া প্রাচ্যের সহিত প্রতীচ্যের সঙ্ঘর্ষ হয়, 
তখনও কোন কোন প্রাচ্কথা যুরোপে প্রবেশ করে। ইংল্যাগুরাজ সিংহবিক্রম 
রিচার্ড, স্বদেশে প্রত্যাবর্তন করিয়া বিদ্রোহী তৃম্বামীদিগকে ভৎসনা করিবার সময়ে 
সচ্চংকির-জাতকের আখ্যায়িকাটী বলিয়াছিলেন ; মহাকবি চসার বেদত্ত-জাতক অবলম্বন 
করিয়] Pardone’s Tale রচনা করিয়াছিলেন। অধুনাতন সময়ে লাঁফণ্টেন প্রভৃতি 
কথাকারেরাঁও ভারতবর্ষীয় কথাকারদিগের নিকট খণ গ্রহণ করিয়াছেন; গ্রীম্ভ্রাতৃদ্বয়- 
সগৃহীত কথাকোষে দধিবাহন-জাতক প্রভৃতি সতর আঠারটা জাতক স্থান পাইয়াছে। 


জ্াাতক্েন্স উদপ্পমোলিতি। 


এখন জাতকের উপযৌগিতা-সন্বন্ধে কিছু বলা যাইতেছে | কথাঁতত্বের আলোচন! 
করিতে হইলে এবংবিধ প্রাচীন গ্রন্থ যে নিতান্ত আবশ্যক, ইহা পূর্বেই প্রতিপন্ন হইয়াছে। 
যে সকল কথা সাহিত্যে ও লোকমুখে চলিয়া আসিতেছে, আদিম অবস্থায় তাহারা 
কিরূপ ছিল ও কি উদ্দেশ্যে রচিত হইয়াছিল, কি কারণে দেশভেদে তাহাদের পরিবর্তন 
ঘটিল, ইত্যাদি নির্ণয় করিতে হইলে জাতক ও অন্তান্ত প্রাচীন কথা পাঠ করিতে হয়। 
এই উপযোগিতা দেখিয়াই পাশ্চাত্য পণ্ডিতের! জাতকের অধ্যয়নে প্রবৃত্ত হইয়াছেন। 
তাহাদের অক্লান্ত পরিশ্রমে সমগ্র পালি জাতকথখবন্ননা ইংরাজী অক্ষরে মুদ্রিত হইয়াছে 
এবং নানা ভাষায় ইহার অনুবাদ সম্পন্ন হইয়াছে। 

জাতকের আলোচনা করিলে আমাদের কি কি উপকার হইতে পারে তাহ! 
নিয়ে প্রদর্শিত হইল :_ 

প্রথমতঃ--জাতকের সমস্ত কথাই উপদেশাত্মক, এবং ইহাদের সকলগুলি ন! 
হউক, অধিকাংশ মহাপুরুষবাক্য। কাজেই ইহা হইতে আবাল্ৃদ্ধবনিতা সকলে 
নিৰ্ম্মূল আনন্দের সহিত উপদেশ লাভ করিতে পারিবে। ইহার কোনও কোনও 


উপক্ৰমণিকা ১৩/০ 


ংশ এমন সুন্দর যে, পাঠের সময় মনে হয়, যেন সেই করুণাবতার জগদ্গুরুর 

অমৃতময়ী বচনপরম্পরা এখনও আমাদের কর্ণকুহরে ঝন্কত হইতেছে । কিরূপে 
কথাচ্ছলে ও বচনমাধুর্যে অতি দুরহ ধর্ম্মতত্বও সর্বসাধারণের হৃদয়ঙ্গম করাইতে পারা 
যায়, জাতকে তাহার ভূরি ভুরি নিদর্শন আছে। 

দ্বিতীয়তঃ__-জীতক-পাঠে স্থষ্টির একত্ব উপলব্ধি হয়, সর্বজীবে প্রীতি জন্মে। 
ধর্মে বলে, মাঁনবমাত্রকেই ভ্রাতৃভাবে দেখ | বোদ্ধধর্ম্মে বলে, জীবমাত্রকেই আত্মবৎ 
বিবেচনা! কর। যিনি এ যুগে বুদ্ধ, তিনি অতীত যুগে মুগ, মর্কট, মৎস্য বা কুর্ম্ম 
ছিলেন; যে এ যুগে মৃগ বা মর্কট, সেও ভবিষ্যদ্যুগে পূর্ণেন্্রিয়সম্পন্ন হইয়া দুর্লভ 
মীনবজন্ম লাভ করিবে । অতএব, অগ্ভই হউক, আর কল্পান্তেই হউক, সমস্ত জীবই 
এক- স্কন্ধসমষ্টিমাত্র- এবং কর্ম্মক্ষয়ান্তে সকলেই নির্বাণ লাভ করিবে । 

তৃতীয়তঃ--জাতকের অনেক আখ্যায়িকায়, বিশেষতঃ প্রত্যুৎপন্নবস্তুতে পুরাঁকালের 
রীতিনীতি ও আচারব্যবহার-সম্বন্ধে অনেক তথ্য জানিতে পারা যায়। কথ! কন্ননা- 
সম্ভব, কিন্তু সত্যগর্ভ। কথাকার অসম্ভবকে সম্ভবপর বলিয়! বর্ণনা করিবেন ইহাই 
তাহার ব্যবসায়; কিন্তু তিনি পারিপার্থিক অবস্থার বাহিরে যাইতে পারেন না; নান 
প্রসঙ্গে সমসাময়িক বিধিব্যবস্থা, রাজনীতি ও সমাজনীতি হয় স্পষ্টভাষায়, নয় ধ্বনি- 
দ্বারা বলিয়া যান, নচেৎ তাহার কথার উদ্দেগ্ত ব্যর্থ হইয়া পড়ে। জাতক-সংগ্রহকাঁলে 
বিদেশের সহিত ভারতবর্ষের তত মিশামিশি ঘটে নাই; কাজেই তদানীন্তন 
সমাজের নিথুৎ চিত্র দেখিতে হইলে, এই সকল আখ্যায়িকা পাঠ করা আবশ্যক | 
আমরা দেখিতে পাই, তাদৃশ প্রাচীন সময়েও এতদ্দেশীয় ধনী লোকে সপ্তভূমিক 
প্রাসাদে বাস করিতেন; বণিকেরা পোতারোহণে দ্বীপান্তরে বাণিজ্য করিতে যাইতেন; 
জলপথে জল-নিয়ামকের! ও স্থলপথে মরুকান্তার অতিক্রম করিবার সময়ে স্থলনিয়ামকের! 
পথ প্রদর্শন করিয়া দিতেন; মহাঁনগরসমূহের অধিবাসিগণ টাদা তুলিয়া অনাথীশ্রম 
চালাইতেন, এবং দরিদ্র ছাত্রের! ধর্মাস্তেবাসিকরূপে পরিগৃহীত হইয়া অধ্যাপকদিগের 
নিকট বিগ্ভাভ্যাস করিত। পাঠশালার বালকের কাষ্ঠফলক বা তক্তিতে লিখিত ও 
অঙ্ক কধষিত। তখন ভারতবর্ষের মধ্যে তক্ষশিল' নগরই বিদ্যালোচনার সর্বোৎকৃষ্ট 
স্থান ছিল; কাশী প্রভৃতি অঞ্চল হইতে শতসহত্র ছাত্র বিগ্যাশিক্ষার্থ তক্ষশিলায় যাইত । 
তখন তক্ষশিলায় চিকিৎসা-শান্ত্র শিক্ষা দিবার অতি সুন্দর ব্যবস্থা ছিল এবং তত্রত্য 
কোন কোন ছাত্র শল্য-চিকিৎসাঁয় এরূপ নৈপুণ্যলাভ করিয়াছিলেন যে, বর্তমান 
শল্যকর্তাদিগের মধ্যেও সে শ্রেণীর লোক সচরাচর দেখা যায় না। 

তখন্ড এ দেশে দাসত্ব-প্রথা প্রচলিত ছিল; অবস্থাপন্ন লোকে মূল্য দিয়া দাস ক্রয় 
করিতেন। তখন শাসনপ্রণালী সাধারণতঃ রাজতন্ত্র ছিল বটে, কিন্ত রাজপদ নিতান্ত 


১০ উপক্রমণিকা 


নিরাপদ ছিল ন1। রাজা অত্যাচারী হইলে প্রজার বিদ্রোহী হইত এবং সময়ে সময়ে 
তাহাকে সিংহাসন্চ্যত বাঁ নিহত করিয়া অন্ত কাহাকেও রাজত্ব দিত; কখনও 
কখনও রাজার পুত্রের! পধ্যস্ত পিতার বিরুদ্ধে অভ্যুত্থান করিতেন। এই নিমিত্ত 
রাজাকে সর্বদা অতি সাবধানভাবে চলিতে হইত। তখন কন্তাগণ যৌবনোদয়ের 
পরে পাত্রস্থা হইতেন; ক্ষত্রিয়ের পিতৃঘস্থম্থুতা প্রভৃতি নিকট আত্মীয়াদিগকে বিবাহ 
করিতে পারিতেন। তখন রমণীদিগের মধ্যে অনেকে স্ুুশিক্ষা লাভ করিতেন; 
স্্রান্ত বংশেও বিধবার পুনবিবাহ হইত এবং পতি প্রব্রজ্যা গ্রহণ করিলে পত্বীর পক্ষে 
পত্যন্তরগ্রহণ বিধিসঙ্গত ছিল | বর্তমান সময়ের স্টার তখনও লোকে দুঃস্বপ্ন ও ছুনিমিত্ত 
দেখিয়া ভয়ে কাপিত এবং ভূতবলি, পিশাচবলি প্রভৃতি দিয়! শাস্তি-স্বস্ত্যয়ন করিত) 
তখন লোকে অর্থদ্বারা অপরের পুণ্যাংশ ক্রয় করিত । 
যাহার! গ্রত্রাজক হইতেন তাঁহারা কামিনী ও কাঞ্চনকে ভয় করিতেন। এই 
জন্ত কোন কোন জাতকে নারীচরিত্রের প্রতি ঘোর অবিশ্বাস করা হইয়াছে__উদ্দেশ্ঠ, 
যাহাতে ভিক্ষুদিগের মনে নারীসম্বন্ধে বিতৃষ্ণার উদ্রেক হয়। কিন্তু উৎপলবর্ণা, বিশাখা, 
আমপালী প্রভৃতির ইতিবৃত্তে দেখা যায়, তখন নারীরাও ধর্ম্মর্য্যায় পুরুষদিগের 
তুল্যকক্ষ ছিলেন। 
চতুর্থতঃ__জীতকের প্রত্যৎপন্নবস্ততে প্রাচীন ভারতবর্ষের, বিশেষতঃ কোশল, 
বৈশালী ও মযগধরাজ্যের, অনেক ইতিবৃত্ত আছে। কেহ কেহ বলেন প্রত্যুৎপন্ন 
ংশ যখন অপেক্ষাকৃত পরবর্তী সময়ে রচিত, তখন তদন্তর্গত এঁতিহাসিক বিবরণ 
সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য নহে। কিন্তু পরবর্তীকালে রচিত হইলেও ইহা নিতান্ত 
অপ্রাচীন নয়,_কাঁরণ ইহা! বর্তমান সময়ের প্রায় সার্ধসহতঅবর্ষ পূর্বে লিপিবদ্ধ 
হইয়াছিল। সার্দসহঅবৎসর পূর্বে পুরাতত্ব-সম্বন্ধে যাহা লিপিবদ্ধ হইয়াছিল, প্রামাণিক 
ইতিবৃত্তের বিরোধী ন! হইলে তাহা আমরা অবিশ্বাস করিব কেন? আমরা দেখিতে 
পাই, প্রসেনজিতের পিতা মহাকোশল বিদ্বিসারকে কন্তা দান করিয়াছিলেন এবং 
সানাগারের ব্যয়নির্বাহীর্থ কাশীগ্রাম যৌতুক দিয়াছিলেন। দেবদত্তের কুপরামর্শে 
বিশ্বিসারের পুত্র অজাতশক্র পিতৃবধ করিলে প্রসেনজিৎ ক্রুদ্ধ হইয়া ওঁ গ্রাম আত্মসাৎ 
করিয়াছিলেন ; তন্নিবন্ধন অজাতশন্রর সহিত তাহার যুদ্ধ ঘটিয়াছিল; এঁ যুদ্ধে 
প্রসেনজিৎ প্রথমে পরাস্ত হইলেও পরে জয়লাভ করিয়াছিলেন ; কিন্ত শেষে অজাত- 
শক্রকে কন্তাদান করিয়া তাহার সহিত সন্ধিস্থত্রে বদ্ধ হইয়াছিলেন। অতঃপর 
প্রসেনজিৎ নিজের পুত্র বিরূঢ়ক-কর্তৃক সিংহাসনচ্যুত হইয়া পলায়ন করিয়াছিলেন এবং 
নির্বাসিত অবস্থায় মৃত্যুমুখে পতিত হুইয়াছিলেন; এই বিরূড়কই কিয়তকাল পরে 
কপিলবস্ত বিধ্বস্ত করিয়! শীক্যকুল নির্ম ল করিয়াছিলেন! অজাতশক্র পরিণামে অনুতপ্ত 


উপক্রমণিক। ১/০ 


হইয়া বুদ্ধের শরণ লইয়াছিলেন। তখন আর্ধ্যাবর্তে চম্পা, বাঁজগৃহ, শ্রাবন্তী, সাকেত, 
কৌশাম্বী ও বারাণসী এই ছয়টা নগর সর্বপ্রধান বলিয়া গণ্য ছিল; ইহাদের মধ্যে 
বারাণপীই সর্বাপেক্ষ। অধিক প্রসিদ্ধি লাভ করিয়াছিল । বর্তমান সময়ের স্তায় 
তখনও বারাণসীর কৌশেয়বন্ত্র সর্বত্র সমাদৃত হইত | বৈশালী সমৃদ্ধিশালী হইলেও 
উক্ত নগরগুলির তুল্যকক্ষ হইতে পারে নাই। বৈশালীতে কুলতন্ত্র-শাসন প্রবর্ঠিত 
ছিল; তত্রত্য লিচ্ছবিগণ সম্প্রীতভাবে শাসনকার্ধ্য নির্বাহ করিতেন এবং সকলেই 
রাজা নামে অভিহিত হইতেন। এইরূপ অনেক বৃত্তান্ত জাতকের প্রত্যুৎপন বস্তু 
হইতে সংগ্রহ করা যাইতে পারে এবং এ সমস্ত অবিশ্বাস করিবার কোন কারণ 
দেখা যায় না। ভিনসেন্ট. স্মিথ. প্রভৃতি পুরাবৃত্তকারের জাতককে ভারতবর্ষের প্রাচীন 
ইতিহাসের অন্ততম ভাণ্ডার বলিয়াই নির্দেশ করিয়াছেন। 

পঞ্চমতঃ__ষেমন গ্রীক শিলে হোমারের ও হেসিয়ডের, হিন্দুশিলে বাল্মীকির ও 
ব্যাসের, সেইরূপ বৌদ্ধ শিল্পে জাতককারের প্রভাব পরিলক্ষিত হয়। সাঁচী, ভাহ্রূট, 
বরবুদোরে! * প্রভৃতি স্থানের ধ্বংসাবশেষে পুরাতন বৌদ্ধ তক্ষকগণের অদ্ভূত 
প্রতিভার যে সকল নিদর্শন আছে তাহা স্থন্দররূপে বুঝিতে হইলে জাতকের সহিত 
পরিচয় আবশ্যক | 

ষষ্ঠতঃ-_জাতক-পাঠে বৌদ্ধধর্মের প্রকৃতি অতি বিশদভাবে হৃদয়ঙ্গম হয়| অনেকের 
বিশ্বাস, বৌদ্ধধর্ম হিন্দুধর্মের বিরোধী । কিন্তু শাক্ত, শৈব, সৌর, বৈষ্ণব প্রভাতি মতের 
ন্তায় বৌদ্ধ মতকেও হিন্দুধর্ম্মরেই একটা শাখা বলা যাইবে না কেন? ইহাতে 
জন্মান্তরবাদ আছে, পরলোক আছে, স্বর্গ ও নরক আছে, কর্মফল আছে; ইহাতে 


+ বরবুদোরো যবদ্বীপের অস্তঃপাতী একটা স্থান; দীচী ভূপালরাজ্যের অন্তর্গত--তৃপাল হইতে 
গোয়াজিরর যাইবার পথে জি. আই. পি. রেলওয়ের একটা ষ্টেনন ; ভাহ্‌্রূট মধ্যপ্রদেশে দাতনা ষ্টেসনের 
অনতিদূরে । পূর্ববকালে উজ্জয়িনী মগধরাজোর অন্তভূতি ছিল। সাঁচী ও ভাহ্রূট উভয় স্থানই উজ্জয়িনী 
হইতে পাটলিপুত্রে যাইবার পথে অবস্থিত। সীচীর ৩ ক্রোঁশ দূরে বেত্রবতীতীরস্থ বিদিশ! বা ভিল্স|। 

ভাহ্রাটন্তূপে নিম্নলিখিত জাতকগুলির ছবি চিনিতে পাওয়! গিয়াছে -_মখাদেবজাতক (৯), 
নিশ্লোধমিগজাতক (১২), নচ্চজাঁতক (৩২), আরামদূদকজাতক (৪৬), অওভূতজাতক (৩২), 
দুভিয়মন্কটজাতক (১৭৪). অনদিজাতক (১৮১), কুরঙগমিগজাতক (২০৬), কক্কটজাতক (২৬৭ ), 
স্ুজাতজাতক (৩৫২), লটুকিকজাতক (৩৫৬), কুন্ুটজাতক (৩৮৩), দপরথজাতক (৪৬১), 
চন্মকিন্ররজাতক (৪৮৫), ছদ্দন্তজ(তক (৫১৪), অলম্ুসজাতক (৫২৩), মুগপক্খজাতক ( ৫৩৮ ), 
বিধুরপপ্তিতজাতক (৫৪৫), মহাজনকজাতক (৫৩৯)। তন্তিন্ন এখানে নিদানকথাবর্ণিত অনেক 
দৃশ্যও শিলাথণ্ডে উতকীর্ণ হইয়াছিল। সীচীস্তূপেও অসদিনজাতকের (১৮১), মহাকপিজাতকের (৪*৭ ), 
সামজাতকের (৫৪২), এবং বেস্সম্তরজাতকের (৫৪৬) ছবি পাঁওয়। গিয়/ছে। সারনাথে খন্তিবাদি- 


জাতকের ছর্বি আছে। 
দ্ব্‌ 


১৮%০ উপক্রমণিক৷ 


ইন্দ্রাদিদেবত, বৃক্ষদেবতা, যক্ষরাক্ষসা্দি অপদেবতা আছেন। ইহ! সর্বজনীন হইলেও 
উচ্চজীতির প্রীধান্ত স্বীকার করে, শ্রমণ ব্রাঙ্গণকে সমান আদর করে, নীচ বর্ণে 
জন্মপ্রাপ্তি পাপের পরিণাম বলিয়া মনে করে। ইহার ক্ষণিকত্ববাদ, শৃন্ভবাদও বোধ 
হয় নিতান্ত অহিন্দু নহে ; ইহার পরিনির্বাণে ও হিন্দুর কৈবল্যে প্রভেদ অতি অন্ন । 
তবে ধর্মের যাহ! বহিরক্ষমাত্র, যাহাতে আড়ম্বর আছে, কিন্তু নিষ্ঠা বা কর্ম্মগুদ্ধি নাই, 
যাহাতে যজ্ঞ হয় প্রীপিবধেরজন্ট, বৌদ্ধেরা তাহীরই বিরোধী । সে ভাব ত বৈষ্ণব- 
দিগের মধ্যেও দেখা যায়। বর্তমান হিন্দুসমাজেও বৌদ্ধপ্রভাব সর্ববাদিসম্মত। যখন 
আমর! নিরীশ্বর সাংখ্যকাঁরকে হিন্দু বলিতে কুন্ঠিত নহি, তখন বুদ্ধকেই বা অহিন্দু বলিতে 
যাইব কেন? আমরা বরং তীহাকে ও তাহার শিষ্ুগণকে হিন্দু বলিব। তাহা! হইলে 
বুঝিব, হিন্দুর মাহাত্ম্য, হিন্দুর আধ্যাত্মিক প্রভাব কেবল ভারতবর্ষে সীমাবদ্ধ নহে; 
সমগ্র ভূমগলে দেদীপ্যমীন-_বুঝিব যে হিন্দুর সংখ্যা বিংশতি কোটি নহে, সপ্ততি কোটি, 
বুঝিব যে কেবল দশগুণৌত্তর অঙ্ক-লিখনে নয়, কেবল বীজগণিতে বা রেখাগণিতে বা 
চিকিৎসাবিষ্ঠায় নয়, ধৰ্ম্মে ও দর্শনেও হিন্দু জগদৃগুরু । বৌদ্ধধর্মের নিকট খ্রীষ্টধর্ম্মের খণ 
এবং খ্রীষ্টধর্ম্মের নিকট মোহনম্মদীয় ধর্মের খণ এখন আর অস্বীকারের বিষয় নহে। 

' সপ্তষতঃ__-জাতক পাঠ করিলে দেখা যায়, বৌদ্ধের তখন কিরূপ উৎসাহের সহিত 
কুসংস্কারের বিরোধী হইয়াছিলেন। তাহারা যখনই সুবিধা পাইতেন, তখনই ফলিত- 
জ্যোতিষ, শকুনবিদ্া প্রভৃতির অসারত! বুঝাইয়া দিতেন। ইহার নিদর্শনস্বরূপ 
মঙ্গল-জাতকের ( ৩২ পৃঃ) ও নক্খত্ব-জাতকের (৩৫ পৃঃ) গাথাগুলি দ্রষ্টব্য । মানবের 
মনকে ভ্রমপীশ হইতে মুক্ত করা, শাস্ত্র অপেক্ষা যুক্তির প্রাধান্ত ঘোষণা করা বৌদ্ধদিগের 
প্রধান কার্য | তাহার! যতদূর পারিয়াছিলেন এই উদ্দেশ্ত সিদ্ধ করিয়াছিলেন এবং 
তাহারই ফলে বৌদ্ধযুগে ভারতবর্ষে নানা বিষয়ে এত উন্নতি হইয়াছিল । 

তবে কোন কোন লোকাচার যুক্তিবিরুদ্ধ হইলেও বৌদ্ধেরা তাহা পদদলিত করিতেন 
না। গগ্গ-জাতকে (১৫৫) দেখা যায় একদিন বুদ্ধদেব ধর্ম্মসভায় হাঁচিলে ভিক্ষুরা চতুদ্দিক্‌ 
হইতে 'জীবতু সুগত’ বলিয়া এমন মহাচীৎকার করিয়াছিলেন যে তাহাকে বিরক্ত হইয়া 
জিজ্ঞাসা করিতে হইয়াছিল, “কেহ হাঁচিলে যদি ‘জীব’ বল! যায় তাহ! হইলে ওঁ ব্যক্তির 
আমুর্বদ্ধি হয় কি? আর ‘জীব’ না বলিলেই কি উহার আমুঃক্ষয় হয় ?* ইহার পর 
তিনি আদেশ দিয়াছিলেন, "তোমরা এখন অবধি কাহাকেও হাচিতে শুনিলে ‘জীব’ 
বলিও না, কিংবা কেহ তোমাদিগকে লক্ষ্য কৰিয়। 'জীব' বলিলেও তোমরা “চিরংজীব 
বলিয়! প্রত্যাশীর্বাদ করিও না।” কিন্তু এই আদেশ পালন করিতে গিয়া ভিক্ষুরা 
লোকসমাজে অসভ্য বলিয়া নিন্দিত হইলেন। তখন বুদ্ধদেব পূর্বের আদেশ প্রত্যাহার 
করিয়া বলিলেন, “গৃহীর| ইষ্টমঙ্গলিক ( অর্থাৎ তাহারা নিমিতাদি হইতে খঙ্গলাকাজ্ছা 


উপক্রমণিক। Slee 


করে); অতএব আমি আদেশ দিলাম, তোমরা হীচিলে যখন তাহার! ‘জীবথ ভস্তে” 
বলিবে, তখন তোমরাও ‘চিরংজীব’ বলিয়! প্রত্যা শীর্ব্বাদ করিবে ।” 

অষ্টমতঃ-_বাঙ্গালা ভাষার নিত্যব্যবহৃত অনেক শব্দের উৎপত্তি নির্ণয় করিতে হইলে 
পালি সাহিত্যের, বিশেষতঃ জাতকের, আলোচনা আবশ্যক । অনেক শব্দ সংস্কৃতজাত 
হইলেও এত বিকৃতি পাইয়াছে যে, আমর! সহজে তাহাদিগের মূল নিদ্ধীরণ করিতে পারি 
না এবং অভিধানাদিতে তাহাদিগকে ‘দেশজ’ আখ্যা দিয়া “সাধুভাষার' বাহিরে রাখি 
কিন্ত পালির সাহায্যে সময়ে সময়ে আমরা এই বিকৃতির প্রথমসোপান প্রত্যক্ষ করি, 
কাজেই তাহাদের উৎপত্তিনির্ণয় স্বকর হয়। জাতক পাঠ করিবার পূর্বে আমার ধারণ! 
ছিল 'নর্দামা' শব্দ দেশাস্তরাগত ; প্রকৃতিবাঁদ-প্রণেত। ইহাকে দেশজ বলিয়া নির্দেশ 
করিয়াছেন; কিন্তু যখন কুকুরজাতকে (২২ ) দেখিলাম রাজভূত্যের! বলিতেছে, “দেব, 
নিদ্ধমন-মুখেন সুনখা পবিসিত্বা রথস্স চর্ম্মং খাদিংস্* ( মহারাজ, কুকুরের! নর্দীমার 
মুখ দিয়া প্রবেশ করিয়াছে এবং রথের চর্ম্ম খাইয়াছে ), তখন বুঝিলাম এই সমাজচ্যুত 
শব্দটী বহুপ্রাচীন এবং ভদ্রবংশজাত--সংস্কত খ্মা ধাতু হইতে উৎপন্ন । আুক্রতে 
নিধ্বাপন’ শব্দ দেখা যায়। ইহার অর্থ ফুৎকারছারা নিষ্কাশিত করা | অনস্তর বোধ 
হয় লক্ষণাদ্বারা ইহা জলনিষ্কাশক প্রণালী বুঝাইয়াছে। “ছানি” (নেত্ররোগ-বিশেষ ) 
আপাতদৃষ্টিতে ‘ছদ্‌’ ধাতুজ বলিয়া মনে হয়) কিন্তু পালিতে দেখা যায় “সানী” শবটা 
পৰ্দা’ অর্থে ব্যবহৃত হইত) ইহ! “শণ' শব্ধজ, এবং ইহার উৎপত্তিগত অর্থ শণস্ুত্র- 
নির্মিত বন্ত্র বা চট। প্রকৃতিবাদকার কিন্তু অতি অস্ত্যজ মনে করিয়া অভিধানে ইহাকে 
স্থানই দেন নাই। পূর্ববঙ্গ চাষারা বলে "অমুক ঘরে নাই, পাট লইতে গিয়াছে।” 
সকুণ-জাতকে (৩৬) দেখ! যায় চাষারা ক্ষেত নিড়াইয়া, ফসল কাটিয়া ও মলিয়! 
( নিড্ডায়িত্বা, লান্বিত্বা ও মদ্দিত্বা ) ভিক্ষুর পর্ণশাল! নিৰ্ম্মাণ করিয়া দিবে বলিয়াছিল। 
কাজেই এখানে কেবল ‘লওয়া’ শব্দের নহে, “নিড়ান' এবং ‘লন’ শব্দেরও মূল বাহির 
হইল-_বুঝা গেল যে প্রথম ছুইটা যথাক্রমে ছেদনার্থক “লু ও “দা, ধাতুর সহিত এবং 
তৃতীয়টা নমর্দ” ধাতুর সহিত স্বদ্ধ। এইরূপ আরও অনেক “দেশজ” শব্দের উৎপত্তি 
জান! যাইতে পারে, যেমন :_- 


সং স্তুত পালি বাঙ্গালা 
অর্ধ + তৃতীয় অড্ডতিয় আড়াই 
অলাবু লাপু লাউ 


উদহ্ক উলুঙ্ক ওড়ং 


১৪০ 


হুহিত৷ 
দ্বিতীয় + অর্ধ 


প্লোতিকা, প্রোতিকা 


ফাণিত 


দিয়ড্চ 
পিল্লক 
পিলোতিক। 
ফাণিত 
বড্ঢন 
ভত্তা 
ষাণ্ড 
সাটক 
সিম্বল 
থবিকা 
নহান 


ববার্জালা 


উনান 

কুল ( বদরি ফল) 
কানাই 

কুলা ( শূৰ্প ) 
ঝাম। 

খাজ 

গাভী 

চাঙ্গারী 

গু (বিষ্ঠা); ঘুটা 
ঠাদা 

দরদ (ব্যথা) 

ভুভু 

টাট 

ঝি 

পেড় 

পোল! ( ছেলেপিলে ) 
পল্তে 

ফেণি ( ফেণি বাতাস!) 
( ভাত ) বাড়। 
বস্তা 

ষাউ 

শাড়ী 

শিমুল 

থলি 

নাওয়! (ইত্যাদি ) 


অপিচ, জাতক পাঠে দেখ যায় পুরাঁকালে এমন অনেক প্রয়োজনীয় শব্দ ছিল যাহ! 
এখন আমরা হারাইয়াছি। তখন 119 ছিল, তাহারা 'জলনিয়ামক” নামে অভিহিত 
হইত ; তখন foundation 8(01)9কে মঙ্গলেষ্টক, laying the foundation মঙ্গলেষ্টক- 


উপক্রমণিকা ১//০ 


স্থাপন, $19:০/কে উপরাজ, viceroyalt) কে ওপরাজ্য, 0:০%1)-070কে পরিনায়ক, 
manunmitted slavetকৈ ভুজিষ্য, plebescileকে সংবহুল, 1)09101%1কে বৈদ্যশালা, 
5072801)কে শল্য কর্তা, ॥০৪৪92)কে পুষ্পগুল, sugar )1|]কে গুড়যন্ত্র, benchকে 
ফলকাসন, earnest 10008 (বায়না )কে সত্ঙ্কার ( সচ্চকার ), breakfastকে 
প্রাতরাশ, সায়াহুভোজনকে সায়মাশ বলা হইত। এই সকল অচল শব গ্রহণ 


করিলে আমাদের ভাষার সৌষ্ব সম্পাদিত হয় কি না, তাহ! সাহিত্যসেবীদিগের 
বিবেচ্য । 


নুচীপত্্র 


বিষয় 


চুল্লকসেট্ঠি-জাতক 
কট্‌ঠহারি-জাতক 
নিগ্রোধমিগ-জীতক 
মতকভত্ত-জাতক 
মুণিক-জাতক 
কুলাবক-জাতক 
লোসক-জাতক 
বোত্ব-জাতক 
মন্রল-জাতক 
নকৃখত্ত জাতক 
পঞ্চাবুধ-জাতক 
বুদ্দাল-জাতক 
সচ্চং-কির-জাতক 
মহাসুপিন-জাতক 
ইলীস-জাতক 
কূটবাণিজ-জীতক (১ম) 
-লাঙ্গলীসা-জাতক sas 
কটাহক জাতক 
২ স্থুবগহংস-জাতক 
বিরোচন-জাতক 
সঞ্জীব-জাতিক 
রাজোবাদ-জাতক 
সীহচন্ম-জাতক 
ংসুযার-জাতক 
৯/কচ্ছপ-জাত্তক 


২২ সূচীপত্র 


বিষয় পৃষ্ঠ 
কূটবাণিজ-জাতক (২য়) -*. *" °° ৯৯ 
কামনীত-জাতক ৪ রী ৪৪৪ ১০২ 
তিলমুট্ঠি-জাতক রি ডি ১০৬ 
উলুক-জাতক a লে চি ১১১ 
বড্ঢকি-সুকর-জাতক দু টর ES es ১১৩ 
অধ্ুথাদক-জাতক ১১৯ 
বক-জাতক ‘°° ১২১ 
সীলবীমংসন-জাতক ১২২ 
শ্েন ও পিঙ্গলার কথা ue ৫ ১৮১২৪ 
জবসকুণ-জাতক ie রঃ ১২৬ 
খন্তিবাদি-জাতক 44 a ১২৮ 
থুস-জাতক ng বিন নু ১৩২ 
বাবেরু-জাতক নি ৫ রা ১৩৬ 
কারগ্ডয়-জাতক ১৩৮ 
লটুকিক-জাতক ১৪১ 
ভিসপুপ্ফ-জাতক LR 288 
দব্ভপুপফ-জীতক "** ‘"' ১৪৬ 
মহাকপি-জাতক i টার ১৪৮ 
কচ্চানি-জাতক কর নু ও ১৫৪ 
»ষ্রীপি-জাতক রঃ ju রঃ ই - 
কণ হদীপায়ন-জাতক ''" ১৬১ 
ঘট-জাতক টা ১৬৫ 
দসরথ-জাতক EE ১৭৮ 
ভিগ-জাতক jl নী ১৮৪ 
দসব্রাছণ-জাতক ও ৪৪ ১৯২ 
সিবি-জাতক ee ১০০ ‘ee ৪৫ ১৯৫ 
গণ্ডতিন্দু-জাতক ৭ **. ২০৩ 
উন্মদস্তী-জাতক i নু টির ২১১ 
সুধাভোজন-জাতক টি Ea ‘০ ২১৮ 


মহাজনক-জাতক ৯০৭ যু নী ee ২২৭ 


সূচীপত্র 
বিষয় 


মহানারদ-কল্সপ-জাতক **' '** ৯5 
মহাউন্মগ্গ-জাতক ৮ 
বেস্সম্তর-জাতক 


পন্রিশিষ্ট 


দেবদত্তের বিদ্রোহ 

দেবদত্ত-কর্তৃক শাস্তার প্রাণবধের চেষ্টা 

দেবদত্তের নিরয়গমন 

অজাতশক্ৰর জন্ম 

অজাতশত্রর সহিত প্রসেনজিতের বিবাদ 

প্রসেনজিতের সিংহাসনচাতি ও মৃত্যু; কর্পিলবস্তর ধ্বংস 
মৌদ্গল্যায়নের পরিনির্বাণলাভ | 


জ্াভন্ক-স্মগুঞ্কল্রী 


চুল্লকতেনউ্লি-জাতব্চ ' 


পুরাকালে বারাণসী নগরে ব্রহ্গদত্ত নামে এক রাজা ছিলেন। 
তাঁহার সময়ে বোধিসত্ব শ্রেষ্িকুলে জন্ম গ্রহণ করেন এবং বয়ঃপ্রাপ্তির 
পর শ্রেহিপদে নিযুক্ত হইয়া “চুল্লকসেট্ঠি৮ এই উপাধি প্রাপ্ত হন। 
তিনি পরম বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন এবং নিমিত্ত * দেখিয়া শুভাশুভ 
নির্ণয় করিতে পারিতেন। 

একদিন বৌধিসত্ব রাঁজদর্শনে যাইবার সময়ে পথে একটা মৃত মুষিক 
দেখিতে পাইলেন। তৎকালে আকাশে গ্রহ ও নক্ষত্রগণের যেরূপ 
সংস্থান ছিল, তাহ! গণনা করিয়া তিনি বলিয়া উঠিলেন, “যদি কোন 
বুদ্ধিমান সদ্বংশজ ব্যক্তি এই মৃত ইন্দুরটা তুলিয়া লইয়া যায়, তাহ! 
হইলে সে ব্যবসায় করিয়া দারাপত্য-পৌঁষণে সমর্থ হইবে । » 

এ সময়ে এক ভদ্রবংশীয় অথচ নিঃস্ব যুবক সেই পথ দিয়! 
যাইতেছিল। সে বৌধিসত্বের কথ! শুনিয়া ভাবিল, “ইনি ত কখনও 
ন! জানিয়া শুনিয়া কোন কথা বলেন না । অনন্তর সে ইন্দুরটা তুলিয়া 
লইয়। গেল। নিকটে এক দোকানদার তাহার পোঁষা বিড়ালের জন্য 
খাবার খুঁজিতেছিল। সে যুবকের নিকট হইতে এক কাকণিকা * মূল্যে 


১ চুল্লক, চুল, চূড়-ছোট (সংস্কৃত ‘খুল’ শব্দের অনুরূপ; "খুলল শব্দ আবার “ক্ষুদ্র” শব্দেরই 
রাপান্তর )। ইহার বিপরীতার্থবাচক শব্দ 'মহা” | “সেট্ঠি' _শ্রেঠী, শেঠ । 

২ নিমিত্ব_লক্ষণ (যেমন যাত্ৰাকালে বামে বা দক্ষিণে শৃগালাদি-দর্শন, নরনারীর অজম্পন্দন, 
অঙ্গবিশেষে জ্যেষ্ঠীপতন ইত্যাদি । 

* কাকণিকা (সংস্কৃত ‘কাকণি’ বা কাকিণি)-_কাহাঁরও মতে ইহ! এক কাহণের ১; আবার 
কাহারও মতে ইহা এক কাহণের 3ড। প্রাচীন কালের মুদ্রাসমূহের মধ্যে কাকণির মূল্য ছিল 
সর্ববাপেক্ষ। কম | 


২ জাতক-মঞ্জরী 


ইন্দুরটা কিনিল। যুবক তখন উহা দিয়া গুড় কিনিল এবং এক 
কলসী জল লইয়া, যে পথে মালাকারেরা বন হইতে পুষ্প চয়ন 
করিয়। ফিরে, সেইখানে গিয়া বসিল। কিয়ৎক্ষণ পরে মালাকারের৷ 
পুষ্প লইয়া ক্লান্তভাবে সেখানে উপস্থিত হইল; যুবক তাঁহাদিগের 
প্রত্যেককে একটু একটু গুড় ও এক এক ওড়ং১ জল খাইতে দিল। 
মালাকারেরা তৃপ্ত হইয়া তাহাকে এক এক মুষ্টি ফুল দিয়া গেল। 
সে উহা! বেচিয়া যে পয়সা! পাইল তাহা দিয়া পর দিন আবার গুড় 
কিনিল এবং ফুলের বাগানে গিয়! মালাকারদিগকে আবার খাওয়ীইল। 
মালাকারের সে দিন তাহাকে যাহা হইতে অদ্ধপরিমাঁণ ফুল তোল! 
হইয়াছিল এমন এক এক গুচ্ছ ফুলগাছ দিয়া গেল। এইরূপে ফুল 
ও ফুলগাছ বেচিয়৷ সে ছুই চারি দিনের মধ্যে আট কাহণ পুঁজি করিল। 

অনন্তর এক দিন খুব বড় বৃষ্টি হইল এবং রাজার বাগানে বিস্তর 
শুকৃনা ও কাচা ডালপালা ভাঙ্গিয়া পড়িল। মালী বেচারি কি উপায়ে 
এই আবর্জনারাশি সরাইবে তাহা ভাবিয়। স্থির করিতে পাঁরিতেছিল 
না। এমন সময়ে এ যুবক তাহার নিকট গিয়া বলিল, “ যদি তুমি 
এ সমস্ত আমাকে বিনামূল্যে ছাড়িয়া দাও, তবে এখনই আমি 
বাগান পরিষ্কার করিয়া দিতে পারি।” “আপনি এ সমস্তই লইয়। যান, 
মহাশয়, ইহা বলিয়া মালী এই প্রস্তাবে সম্মত হইল। তখন 
চুলকঞ্রেষ্ঠীর সেই উপযুক্ত শিষ্য, পাড়ার ছেলেরা যেখানে খেল! করিত 
সেখানে গেল এবং ছেলেদিগকে একটু একটু গুড় খাইতে দিয়! 
বলিল, “ভাই সকল, তোমরা আমার সঙ্গে এস, রাজার বাগানটা 
পরিষ্কার করিতে হইবে ।৮ ছেলেরা গুড় পাইয়া বড় খুসি হইল; 
তাহারা সন্তৃষ্টচিত্তে ডালপালা! সমস্ত তুলিয়া আনিয়া! রাস্তার উপর 
গাঁদা করিয়া রাখিল। 

সে দিন রাজার কুস্তকাঁরের কাষ্ঠের অনটন হইয়াছিল। সে 
রাজবাড়ীর ব্যবহারার্থ হাড়ি কলসী পোঁড়াইবার জন্য কাঠ কিনিতে 


১ পালি ‘উলুঙ্ক’ ; সংস্কৃত 'উদক্ক” | 


চুল্লকসেট্ঠি-জাতক ৩ 


গিয়া ডালের গাঁদা দেখিতে পাইল এবং নগদ ষোল কাহণ, কয়েকটা মাটির 
গামল! ও পাঁচখাঁনি মাটির বাসন দিয়! সমস্ত গাঁদীই কিনিয়া লইল। 

সমস্ত খরচখরচা বাদে যুবকের হাতে এইরূপে চব্বিশ কাহণ মজুত 
হইল। সে তখন একট! নূতন ফিকির বাহির করিল। বারাণসীতে 
পাঁচ শ ঘেসেড়া ।ছল। তাহার! প্রতিদিন মাঠে ঘাস আনিতে যাইত । 
যুবক নগরদ্বারের অদূরে এক স্থানে একটা বড় জালায় জল পুরিয়া 
রাখিল এবং উহা! হইতে ঘেসেড়াদিগকে পিপাসার সময়ে জল দিতে 
লাগিল। ঘেসেড়ারা তৃপ্ত হইয়া বলিল, “ তুমি, ভাই, আমাদের এত 
উপকার করিতেছ; বল, আমরা কোন প্রত্যুপকাঁর করিতে পারি কি 
ন|।” যুবক কহিল, “তাহার জন্য এত ব্যস্ত কেন? যখন প্রয়োজন 
হইবে, তোমাদিগকে জানাইব।৮ 

অনন্তর নানাস্থানে বিচরণ করিয়া যুবক নগরের এক স্থলপথ-বণিক্‌ 
ও এক জলপথ-বণিকের সহিত বন্ধুত্ব স্থাপন করিল। একদিন 
স্থলপথ-বণিক্‌ তাহাকে সংবাদ দিল, “ভাই, কাল একজন অশ্ব-বিক্রেত৷ 
এই নগরে পাঁচ শত অশ্ব লইয়। আসিবে ।”» এই কথ! শুনিয়া যুবক 
ঘেসেড়াদিগকে বলিল, “ভাই সকল, তোমর৷ প্রত্যেকে আজ আমায় 
এক আটি ঘাস দিবে এবং আমার ঘাস বেচা শেষ না হইলে 
তোমাদের খাস বেচিবে না।” ঘেসেড়ারা “যে আজ্ঞা” বলিয়া তাহার 
বাড়ীতে পাঁচ শ আটি খাস রাখিয়। দিল! অশ্ববণিক আর কোথাও 
ঘাস ন! পাইয়া যুবকের নিকট হইতে এ খাস হাজার কাহণ দামে 
কিনিয়া লইল। 

ইহার কয়েক দিন পরে যুবক জলপথ-বণিকের নিকট জানিতে 
পারিল, পন্তনে ১ একখানি বড় জাহাজ মাল লইয়া আসিয়াছে। তখন 
সে আর একটা মতলব আটিল। সে কালবিলম্ব না করিয়া আট কাঁহণ 
ভাঁড়ায় একখানি সুসজ্জিত ঠিক! গাড়ী ২ আনিল এবং উহাতে চড়িয়া 


১ পত্তন- বন্দর (১০:০। 
২ মুলে “তাবৎকালিক রথ” আছে। ইহার অর্থ, যাহ! নির্দিষ্ট কালের জন্য অর্থাৎ ঘণ্টা, দিন 
প্রভৃতি হিদাবে ভাড়া খাটে । 


৪ জাঁতক-মঞ্জরী 


মহাঁসমারোহে পত্তনে গিয়া উপস্থিত হইল। সেখানে সে জাহাজের 
সমস্ত মালের দর ঠিক করিয়৷ নিজের নামাঙ্কিত অঙ্গুরীয় দিয়! বায়ন! : 
করিল; পরে অদূরে তাবু খাটাইয়া তাহার মধ্যে অবস্থিতি করিতে 
লাগিল এবং অনুচরদিগকে বলিয়া দিল, “কোন বণিক দেখা করিতে 
আসিলে আমাকে যেন একে একে তিনজন আরদালি দিয়া খবর 
দেওয়া হয়।” 

এদিকে পত্তনে বড় জাহাজ আসিয়াছে শুনিয়া বারাণসীর এক শত 
বণিক উহার মাল কিনিবার জন্য সেখানে গমন করিল; কিন্তু যখন 
শুনিল কোন মহাজন একাই সমস্ত মাল বায়না করিয়াছেন, তখন 
তাহারা অনুসন্ধান করিতে করিতে সেই যুবকের শিবিরে উপস্থিত হইল। 
পুর্ববকথিত আদেশানুসারে পরিচারকেরা একে একে তিনজন প্রতিহারী 
পাঠাইয়া যুবককে প্রত্যেক বণিকের আগমনবার্তা জানাইল। তাহারা 
এক এক করিয়া যুবকের সহিত দেখা করিল এবং মালের এক এক 
অংশ পাইবার জন্য এক এক হাজার মুদ্রা লাভ দিতে অঙ্গীকার 
করিল। অনন্তর যুবকের নিজের যে অংশ রহিল, তাহাঁও কিনিবার 
জন্য তাহারা আর এক লক্ষ মুদ্রা লাভ দিল। এইরূপে যুবক দুই 
লক্ষ মুদ্রা লইয়। বারাঁণসীতে ফিরিয়া গেল। 

যুবক দেখিল, বোঁধিসত্বের পরামর্শ মত কাজ করাতেই তাঁহার অদৃষ্ট 
স্থপ্রসন্ন হইয়াছে। অতএব কৃতজ্ঞতার নিদর্শনম্বরূপ সে এক লক্ষ মুদ্র। 
লইয়া বোধিসত্বকে উপহার দিতে গেল। বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, 
“তুমি কি করিয়া এত অর্থ পাইলে ?” তখন যুবক মর! ইন্দুর তুলিয়া 
লওয়া অবধি কিরূপে চারি মাসের মধ্যে সে বিপুল বিভবশালী হইয়াছে, 
সমস্ত বৃত্তান্ত খুলিয়া বলিল। তাহা শুনিয়া বৌধিসত্ব বিবেচন| 
করিলেন, ‘এই বুদ্ধিমান যুবক যাহাতে অন্য কাহারও হাতে গিয়া না 
পড়ে তাহা করিতে হইবে । অনন্তর তিনি তাহার সহিত নিজের 
প্রীপ্তবয়স্কা কন্যার বিবাহ দিলেন। বোধিসত্বের অন্য কোন সন্তান 


১ মুলে “নচ্চকাঁর” ( সত্যঙ্কার ) এই শব্দ আছে। 


কট্ঠহারি-জাতক ৫ 


সস 


ছিল না; কাজেই যুবক তাহার সমস্ত সম্পত্তির অধিকারী হইল 
এবং বোধিসত্ব নিজবকর্শ্মানুরূপ ফলভোগার্থ লোকান্তরে গমন করিলে 
স্বয়ং বারাণসীর শ্রেঠিপদ লাভ করিল। 


EZ কথাসরিৎসাগরের ষষ্ঠ তরঙ্গে এই আখ্যায়িকাই সংক্ষিপ্তাকারে প্রদত্ত হইয়াছে। 


নচইলহাল্লি-জাতনক 


পুরাকালে বারাণসী-রাঁজ ব্ৰহ্মদত্ত একদিন মহাসমারোহে উগ্ভান- 
বিহারে গিয়াছিলেন। সেখানে তিনি ফল-পুষ্পাদির আহরণের নিমিত্ত 
ইতস্ততঃ বিচরণ করিতেছেন, এমন সময়ে দেখিতে পাইলেন, এক রমণী 
গান করিতে করিতে উদ্ভানবনে কাষ্ঠ সংগ্রহ করিতেছে । ব্রহ্মদত্ত 
তাহার রূপে মুগ্ধ হইয়া তাহাকে কলত্ররূপে গ্রহণ করিলেন। অতঃপর 
বোধিসত্ব এই রমণীর গর্ভে প্রবেশ করিলেন। রমণীকে গর্ভবতী জানিয়া 
রাজা তাহার হস্তে স্বনীমাঞ্কিত একটা অঙ্গুরীয় দিয়া বলিলেন, “যদি 
কন্যা প্রসব কর, তবে ইহ! বিক্রয় করিয়া তাহার ভরণপোষণ করিবে ; 
আর যদি পুক্র প্রসব কর, তবে তাহাকে এই অঙ্গুরীয়রহ আমার নিকট 
লইয়া যাইবে ।” 

রমণী যথাকালে বোধিসত্বকে প্রসব করিল। বোধিসত্ব যখন ছুটাছুটি 
করিতে শিখিয়া পাড়ার ছেলেদের সহিত খেলা আরম্ভ করিলেন, তখন 
অনেকে তাঁহাকে “নিম্পিতৃক” বলিয়! উপহাস করিতে লাগিল। তাহাদের 
কেহ বলিত, “ দেখ, নিপ্পিতৃক আমাকে মারিয়া গেল ১” কেহ বলিত, 
“দেখ, নিম্পিতৃক আমাকে ধাক্কা দিল।” ইহাতে বৌধিসত্বের মনে 
দারুণ আঘাত লাঁগিত। তিনি একদিন জননীকে জিজ্ঞাসা করিলেন, 
“ আমার বাবা কে, মা?” 


৬ জাতক-মঞ্জরী 


রমণী বলিল, “বাছা, তুমি বারাণসীরাঁজের ছেলে ।” 

“আমি যে রাজার ছেলে তাহার প্রমাণ কি, মা?” 

“বাছা, রাজা যখন আমায় ছাড়িয়া যান, তখন এই আঙ্গ টি দিয়! 
গিয়াছিলেন। ইহাতে তাঁহার নাম আছে। তিনি বলিয়াছিলেন, ‘যদি 
কন্যা জন্মে, তবে ইহ! বেচিয়। তাহার ভরণপোষণ করিবে, আর যদি 
পুজ জন্মে, তবে অঙ্গুরীয়সহ তাহাকে আমার নিকট লইয়া যাইবে” ৷” 

“তবে তুমি আমাকে বাবার কাছে লইয়া যাও ন! কেন ?” 

রমণী দেখিল, বালক পিতৃদর্শনের জন্য কৃতসঙ্কল্প হইয়াছে । 
স্থতরাং সে তাহাকে লইয়া রাজভবনে উপনীত হইল এবং রাজাকে 
আপনাদের আগমনবার্তী জানাইল । অনন্তর রাজসকাঁশে যাইবার অনুমতি 
পাইয়া সে সিংহাসনপার্থে গিয়। প্রণিপাতিপুর্ববক বলিল, “মহারাজ, এই 
আপনার পুজ্র ৷” 

সভার মধ্যে লজ্ভা পাইতে হয় দেখিয়া, রাজা প্রকৃত বৃত্তান্ত 
জানিয়াও না জানার ভাণ করিলেন। তিনি বলিলেন, “সেকি কথা? 
এ আমার পুত্র হইবে কেন?” রমণী কহিল, “মহারাজ, এই দেখুন 
আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়। ইহা দেখিলেই বালক কে, জানিতে 
পারিবেন।৮ রাজা এবারও বিস্ময়ের চিহ্ন দেখাইয়া বলিলেন, “এ 
আঁজটি ত আমার নয়।” তখন রমণী নিরুপায় হইয়! বলিল, “এখন 
দেখিতেছি, একমাত্র সত্যক্রিয়া ১ ভিন্ন আমার আর কোন সাক্ষী নাই। 
অতএব আমি ধর্মের দোহাই দিয়া বলিতেছি, যদি এ বালক প্রকৃতই 
আপনার পুক্র হয়, তবে যেন এ মধ্যাকাশে স্থির হইয়া থাকে, আর 
যদি আপনার পুত্র না হয়, তবে যেন ভূতলে পড়িয়া বিনষ্ট হয়।” 
ইহা বলিয়া সে দুই হাতে বৌধিসত্বের ছুই পা ধরিল এবং তাহাকে 
উদ্ধদিকে ছুড়িয়া দিল। 

বৌধিসত্ব মধ্যাকাশে উঠিয়া উপবেশন করিলেন এবং মধুর স্বরে 
বলিতে লাগিলেন, “মহারাজ, আমি আপনার পুত্র; আপনি আমাকে 


১ জাতকের নান! আখ্যাধিকায় সত্যক্রিয়ার বা শপথের প্রভাব দেখ! যায়। সীত! দেবী পাতাল- 
প্রবেশ-কালে (রামায়ণ, উত্তরকাও ) যাহা বলিয়াছিলেন, তাহাও মত্য ক্রিয়ার একটা দৃষ্টান্ত । 


নিগ্রোধমিগ-জাতক ৭ 


পোষণ করুন। আপনি কত লোকের ভরণপোষণ করিতেছেন; আমি 
আপনার আত্মজ, আমীর সম্বন্ধে আর বলিবার প্রয়োজন কি ?” 

আকাশস্থ বৌধিসত্বের মুখে এই ধর্মমসঙ্গত বাক্য শুনিয়া রাজা 
বাহুবিস্তারপুর্বক বলিলেন, “ এস, বৎস, এস; এখন অবধি আমিই 
তোমার ভরণপোষণ করিব।” তাঁহার দেখাদেখি আরও শত শত 
লোকে বৌধিসত্বকে ক্রোড়ে লইবাঁর জন্য বাহু তুলিল, কিন্তু বোধিসত্ব 
রাজীরই বাহুযুগলের উপর অবতরণ করিয়া তীহার ক্রোড়ে উপবেশন 
করিলেন। রাজা তাহাকে ওপরাঁজ্যে নিযুক্ত করিলেন এবং তাহার 
জননীকে মহিষী করিলেন। কালক্রমে রাজার যখন মৃত্যু হইল, তখন 
বোধিসত্ব “মহারাজ কাষ্টবাহন » এই উপাধি গ্রহণপূর্ববক সিংহাসনারোহণ 
করিলেন এবং দীর্ঘকাল যথাধন্ম রাজ্য শাসন করিয়া কর্ম্মানুরূপ 
ফলভোগার্থ লোকান্তরে চলিয়া গেলেন । 


[কট মহাভীরত-বর্ণিত হুষ্ন্ত-শকুস্তলার আখ্যায়িকার সহিত এই জাতকের আংশিক সাদৃশ্য বিবেচ্য । 
মহাভাঁরতেও দেখা যায়, শকুন্তলা পুত্র লইয়াই ভর্তৃদশনে গিয়াছিলেন এবং রাজা লোকলজ্জার ভয়ে 
প্রথমে তাঁহাকে পত্নী বলিয়া স্বীকার করেন নাই; কিন্ত শেষে যখন দৈববাঁণী ছারা সমবেত লোকের 
সংশয়পনোদন হইল, তখন রাজা সপুত্রা শকুন্তলাকে গ্রহণ করিলেন। কালিদাঁন দুর্ব্বাসার -শাপদ্বারা 
রাজার স্মৃতিত্রংশ ঘটাইয়। এবং গর্ভিণী শকুত্তলাকে ভাহার নিকট লইয়। গিয। এক দিকে যেমন 
রাজাকে কপটাচার হইতে মুক্তি দিয়াছেন, অন্যদিকে তেমনি রাজার পশ্চত্তি'প, সর্ববদমনকে দেখিয়। 
তাহার মনে অপত্য-হীনতাজনিত বিষাদ ইত্যাদির বর্ণনা দ্বারা কাব্যের উৎকর্ষসাঁধনেরও সুবিধা 
পাইয়াছেন। 


নিগ্রোরধম্সিগ-জাতক্ষ 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্গদত্তের সময়ে বোধিসত্ব হরিণজন্ম গ্রহণ 
করিয়াছিলেন। তীহার দেহ হেমবর্ণ, শৃঙ্গ রজতবর্ণ, মুখ রক্তকম্বলবর্ণ 
এবং চক্ষু্ঘয় মণিগোলকব উজ্জ্বল ছিল। তাহার খুরগুলি যেন 


৮ জাতক-মঞ্চীরী 


লাক্ষাসংযোগে চিক্ধণ হইয়াছিল বলিয়া মনে হইত। ভূমিষ্ঠ হইবামাত্রই 
তাহার পুচ্ছ হইয়াছিল চমরী-পুচ্ছের ন্যায়, শরীর হইয়াছিল অশ্বশীবকের 
শরীরের মত বৃহৎ । তিনি ন্যগ্রোধমৃগরাজ’ নাম গ্রহণ করিয়া পঞ্চ শত 
মৃগসহ অরণ্যে বিচরণ করিতেন। অনতিদূরে তীহারই ন্যায় হেমবর্ণ 
আর একটী ম্গেরও পঞ্চ শত অনুচর ছিল। তাহার নাম ছিল 
'সাখমৃগ । 

রাজ! ব্ৰহ্মদত্ত অত্যন্ত মুগয়াসক্ত ছিলেন; মৃগমাংস ন! পাইলে তাহার 
আহার হইত না। তিনি প্রতিদিন পুরবাসী ও জনপদবাসী বহু প্রজা 
সঙ্গে লইয়া! মৃগয়া করিতে যাইতেন। ইহাতে তাহাদিগের সাংসারিক 
কাঁজকর্ধের এত ব্যাঘাত হইত যে, শেষে জ্বালাতন হইয়া তাহারা 
পরামর্শ করিল, “ চল ভাই, রাজার উদ্যানে মুগদিগের আহারার্থ তৃণ 
রোপণ এবং পানার্থ জলের আয়োজন করি। তাহার পর আমর! বন 
হইতে মৃগ তাঁড়াইয়া আনিয়া উদ্যানের ভিতর পূরিব এবং রাজাকে সমস্ত 
অবরুদ্ধ মৃগ দেখাইয়া দিয়! নিষ্কৃতি লাভ করিব” 

ইহা স্থির করিয়া তাহার! রাজোগ্ভানে তৃণ রোপণ ও কৃপ, পুষ্ষরিণী 
খনন করিল এবং মুদগর প্রভৃতি অস্ত্রশস্ব লইয়। সকলে একসঙ্গে 
মৃগান্বেষণে বাহির হইল । তাহারা বনে প্রবেশ করিয়া এক যোজন 
বেষ্টন করিয়া ফেলিল; ন্থাগ্সোধমূগ এবং সাখমূগ উভয়েরই বিচরণক্ষেত্র 
এঁ চক্রের মধ্যে পড়িল। অনন্তর বেষ্টনকা'রীর! মৃগ দেখিতে পাইয়া ভূমির 
ও বৃক্ষ গুল্ম প্রাভৃতির উপর মুদ্গরের আঘাঁত করিতে লাগিল। ইহাতে 
মৃগগণ নিতান্ত ভীত হইয়। স্ব স্ব গহনস্থান হইতে বাহির হইয়া পড়িল । 
তখন এ সকল লোকে তরবারি, শক্তি, ধনুর্ববাণ প্রভৃতি আস্ফাঁলনপুর্ববক 
বিকট শব্দ আরম্ভ করিল এবং মৃগগুলিকে তাঁড়ীইয়! উদ্যানের অভিমুখে 
লইয়া চলিল। উদ্যানের দ্বার পুর্ব হইতেই উন্মুক্ত ছিল। ভয়বিহবল 
মৃগগুলি উহার অভ্যন্তরে প্রবেশ করিল। তাহার পর লোকে অর্গল 
দিয়া তাহাদিগকে অবরুদ্ধ করিয়া ফেলিল। 

এইরূপে বহু মৃগ সংগ্রহপূর্ববক তাহারা ত্রহ্মদত্তের নিকট গিয়! 
বলিল, “মহারাজ, আপনি প্রতিদিন মৃগয়ায় গিয়া আমাদের কাধ্যহাঁনি 


নিগ্রোধমিগ-জাতক ৯) 


করেন। আজ আমর৷ আপনার উদ্যান মৃগপূর্ণ করিয়। রাখিলাম। এখন 
হইতে এ সকল বধ করিয়া ভোজন করুন।” 

ব্ৰহ্মদত্ত উদ্যানে গিয়! দেখিলেন, উহাতে বাস্তবিকই শত শত মৃগ 
রহিয়াছে । তিনি হেমবর্ণ মুগ দুইটা দেখিয়া বলিলেন, “তোমাদ্গকে 
অভয় দিলাম; তোমরা নিঃশস্কচিত্তে বাস কর” ইহার পর কোন 
দিন তাহার পাঁচক, কোন দিন বা তিনি “নিজে. উদ্যানে গিয়া এক 
একটা মুগ শরবিদ্ধ করিতে লাগিলেন। কিন্তু ধনুক দেখিবামীত্র মৃগগণ 
পাণভয়ে ছুটাছুটি করিত. দুই তিন বার আঘাত পাইয়৷ ক্লান্ত ও অবসন্ন 
হইত। এইরূপে প্রতিদিন? একটর স্থলে বত মুগ মারা যাইত । 

মুগেরা শেষে বো ধসত্বকে এই বাপার জানাইল। তিনি সা«মৃগকে 
ডাকাইয়া বলিলেন. “ভাই, বহু মুগ অকারণ বিনষ্ট হইতেছে । মরণ 
অপরিহাঁধ্য বটে, কিন্তু কাল থেকে কোন ম্বগই যেন শরাহত না হয়। 
আমাদের দুই দল হইতে পর্যায়ক্রমে এক এক দিন এক একটা মুগ 
স্ব স্ব বারানুসারে ধরন্মগণ্ডিকাঁর' উপর গ্রীবা স্থাপন করিবে এবং 
রাজপাঁচক সেখানে গিয়া উহার শিরশ্ছেদ করিবে । তাহ! হইলে যেদিন 
যে মগের বার আসিবে, সেদিন কেবল তাহারই প্রাণ যাইবে; অপর 
কেহ আহত বা উদ্বিগ্ন হইবে না” তদবধি এই নিয়মানুসারে কাজ 
হইতে লাগিল; যে মুগ ধন্মগণ্ডিকার উপর গ্রীবা রাখিয়া থাঁকিত, 
রাজপাচক তাহারই প্রাণ সংহার করিত; অন্য কাহারও উপর কোন 
উপদ্রব করিত না । 

অনন্তর একদিন সাখমুগের দলভুক্ত এক গর্ভিণী হরিণীর বার 
উপস্থিত হইল। সে সাখযুগের নিকট গিয়া বলিল, “প্রভু, আমি এখন 
সসত্বা; প্রসবের পর আমর! একটা প্রাণীর যায়গায় দুইটী হইব ; 
পালামত উভয়েই প্রাণ দিতে পারিব। অতএব এবার আমায় ছাড়িয়া 


> ধর্শগণ্ডিকা-[00 executioner’s block; যে কাঠখণ্ডের উপর হন্তব্য প্রাণীর গ্রীব! রাখিয়। 
তাহার শিরশ্ছেদ করা হয়। ধর্মের নামে অপরাধীর শিরশ্ছেদ হইত, যজ্ঞার্থে পশুঘাতন হইত। 
এই জন্য বোধ হৰব উক্ত কাষ্ঠখণ্ডের ধর্ম্মগণঙিকা নাম হ্ইয়াঁছল। 


২ 


১০ জাতক-মঞ্জুরী 


দিতে অনুমতি করুন।” সাখমুগ উত্তর দিল, “তাহা হইতে পারে 
না; তোমার অদৃষ্ফল তোমাকেই ভোগ করিতে হইবে, আমি অন্য 
কাহারও স্বন্ধে তোমার পালা চাঁপাইতে পারি না। তুমি দূর হও 
এখান থেকে 1” সাখমুগের কাছে অনুগ্রহ ন। পাইয়া হরিণী বোধিসত্বের 
নিকট গেল এবং তীহাকে সমস্ত কথা বলিল। বৌধিসত্ব বলিলেন, “ আচ্ছা, 
তুমি দলে ফিরিয়া যাও; যাহাতে এবারকার মত তুমি বার অতিক্রম 
করিতে পার আমি ভাহার উপায় করিতেছি ।” অতঃপর তিনি নিজেই 
পশু-বধক্ষেত্রে গিয়া গপ্ডিকার উপর মন্তক-স্থাপনপুর্ববক শুইয়া রহিলেন। 

যথাসময়ে পাচক গণ্ডিকার নিকট উপস্থিত হইল। সে বোধিসত্বকে 
দেখিয়। বিস্মিত হ’ল, কারণ রাজা তাহাকে অভয় দিয়াছিলেন। সে 
দৌড়াইয়া রাজাকে বলিতে গেল; রাজ! শুনিবামাত্র পাত্রমিত্রসহ 
রথারোহণে সেখানে উপনীত হইলেন এবং বোঁধিসত্বকে সন্বোধন 
করিয়া বলিলেন, “সখে মৃগরাজ! আমি ত তোমায় অভয় দিয়াছি। 
তবে তুমি কেন গণ্ডিকার উপর মাথা রাখিয়াছ ?” 

বোধিসত্ব কহিলেন, “মহারাজ, আজ যে মুগীর বার হইয়াছিল, সে 
সসত্বা; সে যখন আমার সাহায্য প্রার্থনা করিল, তখন দেখিলাম একের 
প্রাণ-রক্ষার্থ অন্যের প্রাণ বিনাশ করিতে পারি না। কাজেই ভাঁবিলাম, 
নিজের প্রাণ দিয়। তাহার প্রাণ বাঁচীইব__ভাহার পরিবর্তে আমিই মরিব। 
ইহার ভিতর আর কোন কথ। নাই, মহারাজ ৷” 

“মগরাজ, আজ আপনি যে ক্ষান্তি, মৈত্রী ও দয়ার পরিচয় দিলেন, 
তাহ! ত মানুষের মধ্যেও দেখা যায় না। আপনি উঠন; আমি প্রসম্নমনে 
আপনাকে ও সেই মৃগীকে অভয় দিলাম !” 

“দুইটা মাত্র স্বগ অভয় পাইল, নরনাথ ! অবশিষ্ট মুগদিগের ভাগ্যে 
কি হইবে ?” 

“অবশিষ্ট মৃগদিগকেও অভয় দিলাম !” 

“আপনার উগ্ভানশ্ছিত সমস্ত মৃগ নিঃশঙ্ক হইল বটে, কিন্তু অপর 
মুগদিগের কি দশা হইবে? 

“ভাহাদিগফেও অভয় দিলাম ।” - 


নিগ্রোধমিগ-জীতক ১১ 


“ম্থগকুল নিস্তার পাইল বটে, কিন্তু অপর চতুষ্পদদিগের ভাগ্যে 
কি ঘটিবে ?” 

“তাহাদিগকে অভয় দিলাম 1” 

“চতুষ্পদ প্রাণিমাত্রের ভয় রহিল না বটে, কিন্তু বিহজগণের কি 
গতি হইবে ?” 

“বিহঙ্গদিগকেও অভয় দিলাম ৷” 

বিহঙ্গেরা অভয় পাইল বটে, কিন্তু মৎস্যাদি জলচরদিগের কি 
হইবে ?” 

“মতস্যাদি জলচরদিগকেও অভয় দিলাম 1” 

এইরূপে রাজার নিকট হইতে সর্বববিধ প্রাণীর জন্য অভয় পাইয়া 
বোৌধিসত্ব ধৰ্ম্মগণ্ডিকা হইতে মস্তক উত্তোলন করিলেন এবং রাজাকে 
পঞ্চশীল ; শিক্ষা দিয়া বলিতে লাগিলেন, “মহারাজ! ধর্শ্মপথে চলুন, 
মাতাপিতা, পুত্ৰকন্যা, গৃহিসন্ন্যাসী, পৌর-জানপদ, সকলের সহিত যথাধর্শ 
নিরপেক্ষভাবে চলুন; এইরূপে জীবন যাপন করিলে, যখন দেহত্যাগ 
করিবেন তখন দেবলোকে যাইতে পারিবেন!” বুদ্ধোচিত গাস্তীর্য্য ও 
মাধূর্য্যের সহিত রাজাকে এবংবিধ ধর্ম্মোপদেশ দিয়া বৌধিসত্ব এ উদ্যানে 
আরও কিয়ৎকালগ অবস্থানপূর্ববক অনুচরগণসহ অরণ্যে চলিয়|। গেলেন। 

E পরের জস্ত প্রাণদান হিন্দু বৌদ্ধ উভয় সম্প্রদায়ের আখ্যায়িকাতেই স্থান পাইক্সাছে। পঞ্চতন্তরে 
ক্ষুধার্থ শাকুনিকের তৃপ্তির জন্য কপোতকর্ক আত্মদেহ-দানবৃত্তান্ত, জাতকে ও মহাভারতে বর্ণিত 
শিবি রাজার কাহিনী প্রভৃতি দ্রধ্য। 


১ শীল_চরিত্র, চরিত্ররক্ষার উপায়! প্রাণাতিপাত ( প্রাণিহত্যা ), অদত্তাদান ( চৌধ্য ), অব্রহ্মচ্য্য 
মৃযাবাদ ও সুরাঁপান__এই পঞ্চবিধ পাঁপ হইতে বিরতি পঞ্চশীল । ইহা সকল গৃহীরই পক্ষে 
রক্ষণীয়। ইহার সঙ্গে বিকাল-ভোজন (অসময়ে আহার) নৃত্যাদিদর্শন ও গম্ধান্ুলেপন এবং 
উচ্চাসনাদিতে শয়ন, এই ত্রিবিধ অভ্যাস হইতে বিরতি যোগ করিলে অষ্টশীল হয়। গৃহীর! সময়ে 
সময়ে অষ্টশীলও পালন করেন। দর্শশীল্প বলিলে এই আটটী এবং অর্থদঞ্চয় বুঝায় ; দশশীলে নৃত্যাদিদর্শন 
ও গন্ধান্থুলেপন হইতে বিরতি পৃথক বলিয়া ধর! হয়। কাহারও কাহারও মতে পঞ্চশীলের পর পরনিন্দা, 
বাক্পারুম্ত, প্রলাপ, ব্যাপাদ ( অন্যের অনিষ্ট-কামন! ) ও মিথ্যাদৃষ্টি-_-এই পঞ্চপাপের পরিহার যোগ করিলে 
দরশশীল বুঝায় | * 


এটি 


১২ জাঁতক-মঞ্চরী 
সমতক্ুভত্ত-জাতক : 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদন্ডের সময়ে কোন লোকবিখ্যাত 
ত্রিবেদজ্ঞ ব্ৰাহ্মণ অধ্যাপক মৃতকভক্ত দিবার অভিপ্রায়ে একটা ছাগ 
আনয়ন করিয়। শিষ্যদিগকে বলিলেন, “ বৎসগণ, ইহাকে লইয়! নদীতে 
স্থান করাও এবং গলায় মাল! পরাইয়া, পঞ্চাঙ্গুলিক ২ দিয়া সাজাঁইয়৷ 
লইয়। আইস ৷” তাহার “যে আঙ্গ!” বলিয়া ছাগ লইয়া নদীতে গেল 
এবং উহাকে স্বান করাইয়া ও সাঁজাইয়া তীরে রাখিয়া দিল। তখন 
অতীতজন্মসমূহের বৃত্তান্ত ছাগের মনে পড়িল এবং ‘ আজই আমার দুঃখের 
অবসান হইবে’ ভাবিয়৷ সে অতীব হর্ষের সহিত অষট্টহাস্য করিয়া উঠিল; 
কিন্তু পরক্ষণেই ‘ আহা, আমি এত দিন যে ছুঃখভোগ করিলাম, আমার 
প্রাণবধ করিয়া এই ব্রাঙ্গণও অতঃপর সেই ছুঃখভোগ করিবে? ইহা 
ভাবিয়া সে করুণা-পরবশ হইয়া চাৎকার করিয়া কান্দিতে লাগিল। 
তখন শিষ্যগণ তাহাকে জিজ্ঞাসা করিল, “ ভাই ছাগ, তুমি হাঁসিবার 
সময়েও বিকট শব্দ করিলে, কান্দিবার সময়েও বিকট শব্দ করিলে! 
বল ত, তুমি হাঁসিলেই বা কেন, কাঁন্দিলেই বা কেন?” ছাগ বলিল, 
“তোমাদের অধ্যাপকের নিকট গিয়া আমাকে এই প্রণ্র জিজ্ঞাসা করিও ৷” 

শিল্যেরা ছাগ লইয়। অধ্যাপকের নিকট ফিরিযা গেল এবং যাহা যাহা 
ঘটিয়াছিল সমস্ত নিবেদন করিল। তাহা শুনিয়! ব্রাহ্মণ নিজেই ছাঁগকে 
হাসিবার ও কাঁন্দিবার কারণ জিজ্ঞাস করিলেন। ছাগ তখন 
জাতিস্মর হইয়ীছিল। সে বলিল, “দ্বিজবর, এক সময়ে আমিও আপনার 
মত বেদ-পাঁরদশী ব্রাহ্মণ ছিলাম; কিন্তু একবার একটা ছাগ বধ 


» মৃতকভক্ত ; মৃত ব্যক্তিদেগের প্রেতাত্মার তৃপ্তিনাঁধনার্থ যে খাদ্য উৎসর্গ করা যায় । মাংসাষ্টক! 
প্রভৃতি শ্রাদ্ধে বহু'বধ মাংস দিবার ব্যবস্থা ছিলি। মনুনংহিতার তৃতীয় অধ্যায় ও অন্তান্য প্রাচীন 
গ্রন্থ দ্রষ্টবা । 

২ 'সন্দুর, চন্দন বা তত্রপ কোন রঞ্জনদব্য হাতে সাপাইয়। বে চাপ দেওয়া হয় তাহার নাম 
পঞ্ধাঙ্গুলিক বা পাঞ্জা। পূবে যে পশু বলি দেওয়৷ যাইত, সম্ভবত: তাহাকে এরূপ সজ্জিত করবার 
প্রথা ছিল। এখনও দেখা যায়, বলি দিবার পুর্বে ছাগের কপালে সিন্দুরের দাগ দেওয়। হইয়া থাকে । 


মতকভর্ত-জাঁতক ১৩ 


করিয়া মৃতকভক্ত দিয়াছিলাম বলিয়া সেই পাপে চারি শত নিরনববই বার 
ছাঁগজন্ম গ্রহণ করিয়। শিরশ্ছেদ-ঘন্ত্রণা ভোগ করিয়াছি। এই আমার 
পঞ্চশততম ও শেষ জন্ম। এখনই চিরকালের মত দুঃখের হাতি হইতে 
পরিত্রাণ পাইব ভাবিয়া আনন্দে হাসিয়াছি। আবার দেখিলাম, আমি ত 
একটা ছাঁগ মারিবার ফলে পাঁচ শত বার শিরশ্ছেদ ভোগ করিয়! মুক্ত 
হইতে চলিলাম; কিন্তু আপনাকে আমার প্রীণবধজনিত পাপে ঠিক 
এইরূপে পাঁচ শত বার শিরশ্ছেদ-দণ্ড পাইতে হুইবে। কাজেই 
আপনার প্রতি করুণা-পরবশ হইয়! কান্দিয়াছি ৷” 

এই কথা শুনিয়া ব্ৰাহ্মণ বলিলেন, “তোমার কোন ভয় নাই ; আমি 
তোমার প্রাণনাশ করিব না।” 

“আপনি মারুন আর নাই মারুন, আজ আমার নিস্তার নাই ৷” 

“কোন চন্তা নাই ; আমি তোমার রক্ষার ভার লইব এবং তোমার সঙ্গে 
সঙ্গে থাকিয়া বিচরণ করিব ।” 

“দ্বিজবর, আপনি রক্ষার যে চেষ্টা করিবেন তাহা দুর্ববলা, আর আমার 
কৃতপাপের শক্ত প্রবল! ৷” 

এইরূপ কথোপকথনের পর ব্রাহ্মণ ছ'গকে বন্ধনমুক্ত করিয়া দিলেন 
এবং ‘দেখিব, কে এই ছাগকে মারে’ এই সঙ্কল্প করিয়। শিঙ্কগণের 
সহিত উহার সঙ্গে সঙ্গে রহিলেন। ছাগ বন্ধনমুক্ত হইবামাত্র এক 
খণ্ড প্রকাণ্ড প্রস্তরের উপর আরোহণপুর্ববক গ্রীবা প্রসারিত করিয়া 
গুল্সপ্র খাইতে আরম্ভ করিল। ঠিক সেই সময়ে পাষাণের উপর 
বজ্রপাত হইল। তাহার আঘাতে পাঁধাণ বিদীর্ণ হইয়া গেল এবং 
উহার এক খণ্ড এমন বেগে ভাগের প্রসারিত গ্রীবায় লাগিল যে, 
তৎক্ষণাৎ তাহার দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইয়| পড়িল। 

এই অদ্ভুত ব্যাপার দেখিয়া সেখানে বিস্তর লোক সমবেত হইল। 
তখন বোধিসত্ব বুক্ষদেবতা হইয়। সেখানে বাস করিতেছিলেন। দৈব- 
শক্তি-প্রভাবে তিনি আকাশে পধ্যঙ্কাসনে উপবেশন করিলেন; সকলে 
সবিম্ময়ে তাহা দেখিতে লাগিল। বোধিসত্ব ভাঁবিলেন, ‘আহা, এই 
হতভাঁগেক্র। যদি দুক্ষ্িয়ার ফল জানিতে পারে, তাহা হইলে বোধ 


১৪ জাতক-মঞ্জরী 


হয় কখনও প্রীণিহিংসা করে না। অনন্তর তিনি অতি মধুরস্বরে এই 
সত্য শিক্ষ। দিলেন :__ 


জীনে যদি জীব, কি কঠোর দণ্ড 
জন্মে জন্মে ভোগ করে 

হিংসার কারণ, তবে কি সে কভু 
জীবের জীবন হরে? 


এইরূপে সেই মহাঁসত্ব শ্রোতাদিগের মনে নরকভয় জন্মাইয়া 
ধ্দ্মোপদেশ দিতে লাগিলেন। তাহা শুনিয়া সকলে এত ভীত হইল 
যে, তদবধি তাহার! প্রাণিহত্য। পরিত্যাগ করিল এবং বোঁধিসত্বের 
শিক্ষাবলে সকলে শীলসম্পন্ন হইল। অনন্তর বোধিসত্ব কর্ম্মানুরূপ ফল- 
ভোগার্থ লোকান্তরে প্রস্থান করিলেন; সেই সকল লোকও আমরণ 
দানধৰ্ম্মাদি সৎকার্য্যের অনুষ্ঠান করিয়া! অবশেষে দেবনগর পরিপূর্ণ করিল। 


[2 বৌদ্ধরা বৈদিক ক্রিয়াকলাপের, বিশেষতঃ প্রাণিহত্যার বিরোধী । জাতকের বহু আখ্যায়িকায় 
বেদপন্থীদিগের শিক্ষা দীক্ষার প্রতি এইরূপ কটাক্ষ দেখ! যায়। 


সুপিক-জীতিক 


পুরীকীলে বাঁরাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব গোঁজন্মধারণপুর্ববক 
এক গ্রীম্য ভূস্বামীর গৃহে অবস্থিতি করিতেছিলেন; তখন তাহার নাম 
ছিল মহালোহিত। এ গ্বহে তাঁহার কনিষ্ঠ সহোদর চুলললোহিতও বাস 
করিত এবং এই ছুই সহোদর গৃহস্বামীর সমস্ত ভারবাহন-কাধ্য নির্বাহ 
করিত । 

উক্ত ভূম্বামীর এক কুমারী কন্যা ছিল। নগরবাসী এক ভদ্রলোক 
নিজের পুত্রের সহিত তাহার বিবাহসম্বন্ধ স্থির করিলেন। বিবাহকালে 
সমাগত নিমন্ত্ৰিত ব্যক্তিদিগের আহারের আয়োজনে কোন ক্রটি 
না হয়, এই জন্য কন্যার মাতাঁপিতা মুণিক-নামক এক *শৃকরকে 


মুণিক-জাতক ১৫ 


যবাগু ১ খাঁওয়াইয়৷ পুষ্ট করিতে লাঁগিলেন। ইহা! দেখিয়৷ চুল্ললোহিত 
তাহার অগ্রজকে বলিল, “ দেখ দাদা, আমর! ছুই ভাই এই গৃহস্থের 
সমস্ত বোঝা বহিয়| মরি; কিন্তু এত ক্ষ করিয়াও সামান্য খাস, 
বিচালি মাত্র খাইতে পাই; আর এই শুকরের জন্য যবাগূর ব্যবস্থা ! 
ইহাকে এমন উৎকৃষ্ট খাঁদ্ব দিবার কারণ কি, দাদা ?” বৌধিসত্ব বলিলেন, 
“ ভাই, এই শুকরের খাঁঘ দেখিয়। ঈর্ধ্যা করিও না, কারণ এ এখন 
মরণ-খাছ্ভ খাইতেছে। গৃহস্বামীর কন্যার বিবাহে যে সকল লোক নিমন্ত্রিত 
হইবে, তাহাদিগের রসনেন্দ্রিয় পরিতৃপ্ত করিবার উদ্দেশ্যেই ইহাকে এত 
যতুসহকারে আহার দিবার ব্যবস্থা হইয়াছে । দুই চারিদিন অপেক্ষা 
কর, দেখিতে পাইবে, যখন নিমন্ত্রিত ব্যক্তিরা আসিতে আরম্ভ করিবে 
তখন গৃহস্থের লোকজন ইহার চারি পা ধরিয়া টানিতে টানিতে 
মঞ্চের নিন্মভাগ ২ হইতে লইয়া যাইবে, এবং ইহাকে কাটিয়! কুটিয়া 
তাহাদিগের আহারার্থ সূপ-ব্যঞ্জনে পরিণত করিবে। অতএব হতভাগ্য 
মুণিকের আশু স্থখ দেখিয়া ঈর্ষ্যান্বিত হইও ন1।” 

ইহার অল্পদিন পরেই নিমন্ত্রিত ব্যক্তিরা সমবেত হইল এবং কন্তাঁপক্ষের 
লোক মুণিককে নিহত করিয়া তাহার মাংসে সুপ-ব্যঞ্জনাদি প্রস্তুত 
করিল। তখন বৌধিসত্ব চুল্ললোহিতকে বলিলেন, “ দেখিলে ত মুণিকের 
দশ! তাহার ভূরিভোজনের পরিণাম প্রত্যক্ষ করিলে ত? আমর! 
ঘাস, বিচালি ও ভূসি * খাই বটে, কিন্তু ইহ! মুণিকের খাদ্য অপেক্ষা শত, 
সহত্্ গুণে উত্তম; ইহাতে আমাদের ক্ষতি হয় না, বরং আয়ুর্বৃদ্ধি হয়!” 

দু শীলুক জাতকেও (২৮৬) এই আখ্যায়িকা পরিবর্তিত আকারে বণিত হইয়াছে। পাশ্চাত্য 


সাহিত্যে তথাকথিত ঈষপের বৎসতরী ও ষণ্ডের (The Heifer and he 02) কথা তুলনীয়। 
যিহুদিদিগের সাহিত্যেও ( মিদ্রাস্‌ রববা নামক টাকায় ) এইরূপ একটা কথা পাওয়! যাঁয়। 


ররর ——_—_—_——__ 


> ৪ ভাগ চাউল ও ৬৪ ভাগ জল মিশাইয়। জ্বাল দিলে নে মণ্ড প্রস্তুত হয় তাহাকে যবাগ্‌ বল! 
যাঁইত। বাঙ্গাল! ‘যাউ’ শব্দটা বোধ হয় ইহাঁরই অপত্রংশ। 

২ মূলে 'হেট্ঠাঁমঞ্চতো” এই পদ আছে। ইহার অর্থ “মঞ্চের অধোঁদেশ হইতে” শুকর-পাঁলকের! 
সচরাচর মাচ! বাদ্দিয়। নিজেরা তাহার উপরে শোয় ; শৃকরগুলি মঞ্চের নীচে থাকে । 

৩ মুলে ‘ভুস' এই পদ আছে ; ইহা! সংস্কৃত ‘বুস’শব্দজাত ৷ 


১৬ জাতক-মঞ্ভরী 
কুলাবক্ু-জাতক্ক : 


পুরাকালে মগধরাজ নামে এক বাক্তি রাঁজগৃহ নগরে রাজত্ব করিতেন। 
এখন যিনি শত্রু, তিনি যেমন পুর্ববজন্মে মগধের অন্তঃপাতী মচল-নামক 
গ্রামে শরীর পরিগ্রহ করিয়াছিলেন, সেইরূপ বোধিসন্বও মগধরাজের সময়ে 
এ মচল গ্রামেই এক মহাঁকুলে জন্ম লাভ করিয়ান্ভিলেন। নামকরণ-সময়ে 
তাহার নাম হইয়াছিল মঘ কুমার; কিন্তু যখন তিনি বড় হইলেন, তখন 
লোকে তাহাকে “মঘ মাণবক” ২ নামে ডাকিতে লাগিল। তাহার 
মীতাপিতা সমানকুল হইতে এক কণ্ঠ আনয়নপূর্বক তাহার সহিত বিবাহ 
দিলেন। অনন্তর বোধিসত্ব্ পুন্ত্রকগ্ঠা-পরিকৃত হইয়া অতীব দানশীল হইলেন 
এব: পঞ্চশীল-পাঁলনে জীবন যাপন করিতে লাগিলেন। 

মচলগ্রামে কেবল ত্রিশ ঘর লোক বাস করিত। একদিন গ্রীমস্থ 
লোকে কোন গ্রাম্যকন্ম-সমাধানার্থ এক স্থানে সমবেত হইল। বোৌধিসত্ 
যেখানে দাঁড়াইয়া ছিলেন; তিনি পা দিয়া তথাকার ধূলি সরাইয়া 
একটু স্থান পরিন্কার করিয়া লইলেন। কিন্ত অপর এক ব্যক্তি সেখানে 
উপস্থিত হইলে বৌধিসত্ব তাঁহাকে নিজের স্থান ছাড়িয়া দিয়া আর 
একটা স্থান এরূপে পরিষ্কার করিয়া লইলেন। এবারও আর এক 
ব্যক্তি তাহার সেই স্থানে আসিয়। দীড়াইল। এইরূপে তিনি সমবেত 
প্রত্যেক লৌকেরই সুবিধার জন্য তাহাদের টাড়াইবার স্থান পরিষ্কার 
করিয়। দিলেন। 

অতঃপর বোধিসত্ব লোকের স্থবিধার জন্য প্রথমে সেখানে একটা 
মণ্ডপ এবং শেষে উহাও ভাঙ্গিয়া ফেলিয়া একটা ধন্মশালা নিৰ্ম্মাণ 
করাইয়াছিলেন। সেখানে লোকের বসিবার জন্য ফলকাসন এবং পানার্থ 
জলপূৰ্ণ ভাণ্ড থাঁকিত। ক্রমে বোধিসত্বের প্রযত্বে এ গ্রামবাসী সমস্ত 


১ কুলাবক = (কুলার ) নীড়; পক্ষিশীবক। এই আখ্যায়িকার একটা গাথার প্রথম শব্দ হইতে 
নমস্ত জাতকটীরই নাম 'কুলাবক" হইয়াছে । 

২ “মাপবক” শব্দটী ছেলে মানুষ, ছোকরা প্রভৃতি অর্থে ব্যবহৃত ; ব্রাহ্মণ বালকেরাও এই নামে 
অভিহিত হইত। এই অর্থে ইহার সহিত 'বটু” শব্দের কোন প্রভেদ নাই । রি 


কুলাবক-জাতক ১৭ 
পুরুষ তাহারই ন্যায় পরোপকা'র-পরায়ণ হইল; তাহারা! পঞ্চশীল-সম্পন্ন 
হুইয়৷ তীহার সঙ্গে সৎকার্ধ সম্পাদন করিতে লাঁগিল। তাহার! প্রত্যুষে 
শয্যাত্যাগ করিত, বাশী, কুঠার, মুদগর প্রভৃতি হস্তে লইয়া বাহির 
হইত, রাজপথের চতুক্ষে চতুক্ষে যে সকল ইট-পাথর দেখিতে পাইত 
সেগুলি মুষলের আঘাতে চূর্ণ করিত, রাস্তার ধারে কোন গাছে গাড়ীর 
চাকা আটকাইয়া যাইতেছে দেখিলে তাহা কাটিয়া দিত, অসমান স্থান 
সমান করিত, সেতু প্রস্তুত করিত, পুক্ষরিণী খনন করিত, ধর্ম্মশালা 
নিৰ্ম্মাণ করিত, দাঁনাদি পুণ্যকম্ম করিত, এবং বৌধিসত্বের উপদেশা নুসারে 
শীলব্রত পালন করিত । : 

একদিন গ্রামের মণ্ডল চিন্তা করিতে লাগিল, ‘যখন এই সকল 
লোকে মদ খাইয়া মারামারি কাটাকাটি করিত, তখন মদের শুক্কেৎ 
এবং লোকের যে অর্থদণ্ড হইত তন্বারা আমার বেশ আয় হইত। 
কিন্তু এখন এই মঘ মাণবক ইহাদিগকে শীলব্রত শিক্ষা দিতে 
প্রতিজ্জীবদ্ধ হইয়াছে বলিয়া নরহত্য। প্রভৃতি অপরাধ উঠিয়া! গিয়াছে! 
এই ভাবিতে ভাবিতে সে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিল, “আচ্ছা, আমি 
ইহাদিগকে শীলব্রত দেখাইতেছি |” 

অনন্তর এ মণ্ডল রাজার নিকট গিয়। বলিল, “ মহারাজ, গ্রামে 
একদল ডাকাত জুটিয়াছে ; তাহার! লুঠপাট ও অন্যান্য উপদ্রব করিয়! 
বেড়াইতেছে।” রাজা বলিলেন, “ তাহাদিগকে ধরিয়া আন।৮ তখন 
সে বোঁধিসত্ব ও তীহার অনুচরদিগকে বন্দী করিয়া রাজার নিকট 
উপনীত হইল । রাজা কিছুমাত্র অনুসন্ধান না করিয়া আদেশ দিলেন, 
“ ইহা দিগকে হস্তিপদতলে মন্দিত কর ।» 

রাজভূত্যেরা বন্দীদিগকে প্রাসাদের পুরোবর্তী প্রাঙ্গণে লইয়া গেল 
এবং সেখানে তাহাদের হাত পা বান্ধিয়া ভূমিতে ফেলিয়া রাখিল। 


১ এই অংশে প্রাচীন পল্লীনমিতির একটা সুন্দর চিত্র দেখা যায়। এখন আমরা ইহারই 
অনুকরণে গ্রামসংসারের চেষ্টা করিতেছি। 
২ মূলে ‘চাটি কহাপণ” আছে। ‘চাটি কহাপণ” অর্থাৎ প্রতি ভাণ্ডের উপর যে গুচ্ষ গৃহীত হইত। 
‘চাঁট ’ শব্দ হইতে প্রাদেশিক বাঙ্গীলায় " চাঁড়ি” শব্দের উৎপত্তি হইয়াছে। 
৩ 


১৮. জাতক-মঞ্জরী 


অনন্তর তাহার! হাঁতী আনিতে পাঁঠাইল। বোধিসত্ব তাহার সঙ্গীদিগকে 
বলিতে লাগিলেন, * ভ্রাতৃগণ, শীলব্রতের কথা ভূলিও না; পিশুনকারক, ; 
রাজা ও হস্তী সকলেই আমাদের নিকট আত্মবৎ প্রীতির পাত্র, এই কথা 
মনে রাখিও 1৮ ২ 

এ দিকে তাহাদিগকে মদ্দিত করিবার জন্য হস্তী আনীত হইল; 
কিন্তু মাহুত পুনঃপুনঃ চেষ্টা করিয়াও উহাকে বন্দীদিগের নিকটে 
লইতে পারিল না; হস্তী বন্দীদিগকে দেখিবামীত্রই বিকট রব করিতে 
করিতে পলায়ন করিল। তাহার পর একটা একটা করিয়া আরও 
হাতী আনা হুইল, কিন্তু তাহারাও পলাইয়। গেল । রাজা ভাবিলেন, 
বন্দীদিগের নিকট হয় ত এমন কোন ওষ্ধ আছে, যাহার গন্ধে 
হাতীগুল। উহাদের কাছে যাইতে পারিতেছে না৷ কিন্তু অনুসন্ধান 
করিয়া কাহারও নিকট কোন ওষধ পাওয়া গেল না। তখন রাজার মনে 
হইল, সম্ভবতঃ ইহার! কোন মন্ত্র প্রয়োগ করিতেছে । তিনি ভূত্যদিগকে 
বলিলেন, “ জিজ্ঞাসা কর ত, ইহারা কোন মন্ত্র প্রয়োগ করিতেছে কি না ৷” 
ভূত্যের! জিজ্ঞাসা করিলে বৌধিসত্ব বলিলেন, “ হা, আমর! মন্ত্র প্রয়োগ 
করি বটে?” ভৃত্যের রাজাকে এই কথা জানাইলে তিনি বন্দীদিগকে 
নিকটে আনাইয়। বলিলেন, “ কি মন্ত্র জান, বল!” 

বোধিসত্ব বলিলেন, “ মহারাজ, আমরা অন্য কোন মন্ত্র জানি না । তবে 
আমরা এই ত্রিশ জন লোক প্রাণিহত্যা করি না; কেহ কোন দ্রব্য 
ন! দিলে তাহ! গ্রহণ করি না; কুপথে চলি না; মিথ্যা কথা বলি না; 
স্থরা পান করি না; আমর! সর্ববভূতে মৈত্রী প্রদর্শন করি, যথাসাধ্য 
দান করি, অসমান পথ সমান করিয়া দিই, পুঞ্ষরিণী খনন করি, এবং 
ধর্্মশাল! নিৰ্ম্মাণ করি। ইহাই আমাদের মন্ত্র ইহাই আমাদের কবচ, 
ইহাই আমাদের বল। 

এই কথা শুনিয়। রাজা অতিমাত্র প্রসন্ন হইলেন। তিনি এ 
পিশুনকাঁরকের গৃহের সমস্ত সম্পত্তি বোধিসত্ব ও তাহার অনুচরদিগকে দান 


“ যে ঈর্ধযাপরায়ণ হইয়। কাহারও নিন্ম! করে বা কাহারও নামে মিথা|। অভিমেঁগ করে। 
২ ইহারই নাম প্রকৃত অহিংসানীতি। ঁ 


লোসক-জাতক ১ 


করিলেন এবং উহাকে তীহাদের দাঁসত্বে নিয়োজিত করিলেন। 
তাহাদিগকে মদ্দিত করিবার জন্য প্রথম যে হস্তী আনীত হইয়াছিল 
এবং তাহার যে গ্রামে বাস করিতেন, সে সমস্তও রাজার আদেশে 
তাহাদিগকে প্রদত্ত হইল। 


লোঙসন্ক-জীতক্ক ১ 

পুরাকালে সম্যক্সম্বদ্ধ কাশ্যপের২ সময়ে কোন গ্রামে স্বভাবতঃ 
শীলবান্‌ ও অন্তদ্‌ ট্রিপরায়ণ এক স্থবির বাস করিতেন। এ গ্রামের ভূস্বামী 
তাহার ভরণ-পোষণের ভার গ্রহণ করিয়াছিলেন। তখন অন্যত্র এক 
ক্ষীণাশ্রব অর্থন্* ছিলেন; তিনি সঙ্ঘস্থ সমস্ত ভিক্ষুর সহিত সমভাবে 
বাস করিতেন, “আমি প্রধান; কখনও এরূপ ভাঁবিতেন না। একদিন 
এই মহাত্মা উল্লিখিত ধৰ্ম্মনিষ্ঠ ভূম্বামীর আলয়ে উপস্থিত হইলেন। 
ইতঃপূর্বেব আর কখনও তিনি এ গ্রামে পদার্পণ করেন নাই। তাহার 
আধ্যজনোচিত চাঁল-চলন দেখিয়া ভূম্বামী এত মুগ্ধ হইলেন যে, তীহার 


১ লোসকতিস্স-নামক এক স্থূবিরকে লক্ষ! কারয়। এই আখ্যায়ক। কথিত হইয়াছিল। 

* ইনি গৌতমের অবাবহিত পূর্ববর্তী বুদ্ধ। বুদ্ধ” বলিলে অসীম ও অমোধজ্ঞানসম্পন্ন 
ব্যক্তিকে বুঝাঁয়। তিনি সংসারার্ণবের কাগ্ডারী এবং নির্ববাণদাতা। বুন্ধত্বপ্রাপ্তির জন্য তাহাকে 
কোটিকল্পকাল জন্মজন্মান্তর গ্রহণ করিয়া শীলাদি রক্ষাপূর্বক চরিত্রের চরমোৎকর্ষ সাধন করিতে 
হয়। শেষে বুদ্ধপে আবিভূতি হইয়া তিনি ধর্ম্চক্রের প্রবর্তন করেন; জনসাধারণ তাহার 
শাসনানুসারে পরিচালিত হয়। মৃত্যুর পর বুদ্ধের আর অস্তিত্ব থাকে না; তিনি পরিনিব্বাণ লাভ 
করেন; কাল-সহকারে লোকে তাহার শাঁসনও ভুলিয়া যায়। তখন আবার নূতন বুদ্ধের আবির্ভাব 
ঘটে। এইরূপে যুগে যুগে বহু বৃদ্ধের আবির্ভাব ও তিরোভাব হইয়াছে এবং হইবে। বৌদ্ধ' মতে 
গৌতমের পূর্ববর্তী চব্বিশ জন বৃদ্ধের নাম এই :__দীপন্বর, কৌিস্যা, মঙ্গল, সুমনা, রেবত, শোভিত, 
অনবমদর্শা, পদ্ম, নারদ, পদ্মোত্বম, সুমেধা, সুজাত, প্রিয়দর্শী, অর্থদর্শা, ধর্মদর্শী, সিদ্ধার্থ, তিন্ত, পুত, 
বিদর্শা, শিখী, বিশ্বতু, ক্রকুচ্ছন্দ, কনকমুনি ও কাশ্ঠপ। অতঃপর যে বুদ্ধের আবির্ভাব হইবে, ভীহার 
নাম মৈত্রেয়। 

* কাম, ভব ও অবিদ্ভা এই দ্তিনটী আত্রব। আশ্রবের ক্ষয় হইলে ভিক্ষুরা অর্হন্‌ নামে 
অভিহিত হন। অরৃনের! মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিনির্ববাণ লাভ করেন ; তাহাদিগকে আর শরীর পরিগ্রহ 
করিতে হয় না! 


২০ জাঁতক-মঞ্জরী 


হস্ত হইতে সসন্মানে ভিক্ষাপাত্র গ্রহণপূর্ববক তীহাকে গৃহাভ্যন্তরে লইয়। 
গেলেন এবং আহার গ্রহণার্থ অনুরোধ করিলেন। অনন্তর তাহার মুখে 
কিয়তক্ষণমাত্র ধৰ্ম্মকথা শ্রবণ করিয়া ভূম্বামী বলিলেন, “প্রভূ, দয়। 
করিয়া এই গ্রামের প্রান্তে আমাদের যে বিহার আছে সেখানে গিয়। 
বিশ্রাম করুন; আমি অপরাহেে আপনার সহিত দেখা করিব” অহ্‌ন্‌ 
তাহাই করিলেন এবং বিহারবাসী স্থবিরকে নমস্কার ও অভিবাদনপুর্ববক 
অতি শিষ্উভাবে আসন গ্রহণ করিলেন। স্থবিরও পরম সমাঁদরে তাহার 
অভ্যর্থনা করিলেন এবং আহার হইয়াছে কি না জানিতে চাহিলেন। অন্‌ 
বলিলেন, “হী, আহার হইয়াছে।” “ কোথায় আহার করিলেন ?” 
“ পার্শ্ববর্তী এই গ্রামেই_ভূম্বামীর গৃহে।” অনন্তর আগন্তুক কোথায় 
অবস্থিত করিবেন জিজ্ঞাসা করিলেন; নির্দিষ্ট প্রকোন্টে প্রবেশপুর্ববক 
যথাস্থানে ভিক্ষাপাত্র ও চীবর রাঁখিলেন এবং আসনগ্রহণান্তে ধ্যানমগ্ন 
হইয়া অন্ত ষ্টি ও চতুর্মার্গফলপ্রাপ্তিজনিত ১ আনন্দ ভোগ করিতে 
লাগিলেন। 

বেলাবসানে ভূম্বামী ভূত্যগণসহ গন্ধ, মাল্য ও সতৈল প্রদীপ লয়৷ 
বিহারে উপনীত হইলেন এবং বিহারবাসী স্থবিরকে প্রণিপাতপুর্বক 


১ বৌদ্ধেরা নির্ববাণলাভের চারিটা মার্গ অর্থাৎ উপায় নির্দেশ করিয়া থাকেন :__মোতাপত্তিমগৃগ, 
সকদাগামিমগ্গ, অনাগামিমগ্গ, অরহত্তমগ্গ । পালি ভাষায় শ বা ষ নাই, কাজেই ‘সোতাপত্তি’ 
বা ‘শোতাপত্তি’ তাহা নির্ণয় করা কঠিন। “স্রোতাপত্তি” (শ্রোতস্1+আপত্তি) শব্দ 'পৃষোদরাদি' সুত্র দ্বারা 
নিষ্পন্ন হইতে পারে; “শোতাপত্তি” শব্দ (শ্রোতী+ আপত্তি) শ্রোত্রাপত্তি শব্দের অপত্রংশ। প্রথম 
ব্যুৎপত্তি ধরিলে যিনি বুদ্ধ-শাসনরূপ স্রোতে প্রবেশ করিয়াছেন এবং পরিণামে তাহারই সাহায্যে 
নির্ববাণ-সমুদ্রে উপনীত হইবেন, এরূপ ব্যক্তিকে বুঝাইবে। দ্বিতীয় ব্যাখ্যায় যিনি ধর্শ-দেশন শ্রবণ 
করিয়৷ তাহাতে নিহিত-শ্রদ্ধ হইয়াছেন তাহাকে বুঝাইবে। বল! বাহুল্য যে উভয় ব্যাখ্যাতেই চরম 
অর্থ একরূপ। সোতাপন্নগণ সাতবার জন্মগ্রহণ করিবার পর কর্শপাশমুক্ত হইয়। নির্ববাণ লাভ করেন। 
সকৃদাগাষিগণ একবার মাত্র জন্মগ্রহণ করেন । অনাগামিগণ আর কামলোকে জশ্মেন না, ব্রহ্মলোক প্রাপ্ত 
হইয়া সেখান হইতে নির্বাণ লাভ করেন। অর্থনের৷ সর্ব্বোপরি_-ভীহাদের সমস্ত কামনার নিবৃত্তি 
হইয়াছে; তাহার দেহত্যাগের সঙ্গে সঙ্গেই নির্বাণ লাভ করেন। বৌদ্ধমতে এই অধঃপতিত যুগে 
অর্হত্ব-লাভ অসম্ভব। উক্ত চারি শ্রেণীর লোকের পক্ষেই প্রথমে মার্গলাভ, পরে তাহার ফলপ্রাপ্তি। 
মার্গচারিটার বহিঃস্থ ব্যক্তিরা “পৃথগ্জন* নামে বিদিত। যাহার! কর্মফল মানে, তাহারা কল্যাণ-পৃথগ- 
জন ; যাহারা মানে না, তাহারা অন্ধ-পৃথগ জন । | 


লোসক-জীতক ২১ 


জিজ্ঞাসা করিলেন, “ আজ এখানে এক অর্নের অতিথি হইবার কথা 
ছিল; তিনি আসিয়াছেন কি ?” স্থবির বলিলেন, “হা, তিনি আসিয়াছেন।” 
“তিনি কোথায় ?” “অমুক প্রকোষ্ঠে।” তাহা শুনিয়া ভুম্বামী অর্হনের 
নিকট গেলেন, তাহাকে প্রণাম করিয়া একপার্থে উপবেশন করিলেন 
এবং ধন্মকথ| শুনিলেন। শেষে সন্ধ্যার পর যখন ঠাণ্ডা হইল, তখন 
তিনি চৈত্যে ও বোধিদ্রমে পুজা দিলেন, প্রদীপ ভালিলেন এবং অন্‌ ও 
স্থবির উভয়কেই পরদিন ভোজনার্থ নিমন্ত্রণ করিয়| গৃহে ফিরিলেন। 

বিহারবাসী স্থবির ভাঁবিলেন, “ভূম্বামী দেখিতেছি আমার হাতছাড়া 
হইয়া যাইতেছেন। যদি এই অন্‌ এখানে অবস্থিতি করেন, তাহা হইলে 
তিনি আর আমাকে মানুষের মধ্যে গণিবেন না” এইরূপ চিন্তা করিয়া 
তিনি মনে মনে বড় অসন্তুষ্ট হইলেন এবং যাহাতে আগন্তক এ বিহারে 
চিরদিন বাস করিবার সঙ্কল্প না করেন, তাঁহার উপায় দেখিতে লাগিলেন। 
উপস্থান-সময়ে অর্থন যখন তাহাকে আসিয়। অভিবাদন করিলেন, তখন 
স্থবির তাহার সহিত বাক্যালাপ পর্য্যন্ত করিলেন না। আগন্তক তাহার 
মনোভাব বুঝিতে পারিয়৷ ভাবিলেন, “ এই স্থবির বুঝিতে পারিতেছেন ন 
যে, ভূম্বামীর নিকট বা ভিক্ষুসঙ্ঘে ইহার যে প্রতিপত্তি আছে, আমি কখনই 
তাহার অন্তরায় হইব না। অনন্তর তিনি প্রকোষ্ঠে প্রতিগমনপূর্ববক 
ধ্যানস্থ হইয়া অন্তরূষ্টি ও চতুর্মার্গ-ফলপ্রাপ্ডিজনিত স্ুখস্ধা পান করিতে 
লাগিলেন ! 

প্রভাত হইলে বিহারবাসী স্থবির হস্তের অঙ্গুলিগুলি ঈষৎ গুটাইয়া 
আস্তে আস্তে কীসরে ঘা দিলেন এবং নখপুষ্ঠ দ্বারা দ্বারে আঘাত 
করিয়া একাকী ভূম্বামি-গৃহে চলিয়া গেলেন। » ভূস্বামী তাহার হস্ত 
হইতে ভিক্ষাপাত্র-গ্রহণপূর্ববক জিজ্ঞাসা করিলেন, “ আগন্তক কোথায় ?” 


১ বিহারস্থ ভিক্ষুদিগকে যথাসময়ে প্রবুদ্ধ করিবাঁর নিমিত্ত কসর বাঁজাইবার ও দ্বারে আঘাত করিবার 
ব্যবস্থা ছিল। আশ্রমবাসী স্থবিরের ইচ্ছা নয় যে, অর্থন্‌ জীগরিত হন, অথচ বিহারের নিয়ম পালন না 
করিলেও চলে না, এই জন্ত তিনি যথাসম্ভব নিঃশব্দে কানর বাজাইয়! ও দ্বারে আঘাত করিয়! ছুই দিকৃই 


রক্ষ। করিলেন । SC XLS চি 


২২ জাভতক-মণ্তরী 


স্থবির বলিলেন, “আমি আপনার বন্ধুর ১ কোন সংবাদ রাখি না। আমি 
কাসর বাজাইলাম, দরজায় ঘ! দিলাম কিন্তু কিছুতেই তাঁহাকে জাগাইতে 
পারিলাম না । বোধ হইতেছে, কল্য তিনি এখানে যে সমস্ত চর্বব্যচুষ্য 
উদরস্থ করিয়াছিলেন, তাহ! এখনও জীর্ণ করিতে পারেন নাই; কাজেই 
এত বেলা পধ্যন্ত নিদ্রাক্রান্ত রহিয়াছেন। এরূপ লোকের গ্রীতিসাধন 
করিতে পারিলেই, দেখিতেছি, আপনি নিজেও প্রীতি লাভ করেন ।” 

এদিকে সেই অন্‌ ভিক্ষাচধ্যাকাল উপস্থিত হইয়াছে দেখিয়! স্সানান্তে 
বেশ পরিবর্তন করিলেন এবং ভিক্ষাপাত্র ও চীবরসহ আকাশপথে অন্যত্র 
চলিয়া গেলেন । 

ভূস্বামী বিহারবাসী স্থবিরকে ঘৃত, মধু, শর্করা ও ঘৃতমিশ্রিত পরমান্ন 
ভোজন করাইলেন এবং স্থুগন্ধি চূর্ণ দ্বারা তাঁহার পাত্র-পরিন্ধারপূর্ববক 
পুনরায় উহা! পায়সপুর্ণ করিয়া বলিলেন, “ মহাশয়, বোধ হয় অর্হন্‌ পথশ্রামে 
ক্লান্ত হইয়া পড়িয়াছেন ; আপনি তাহার জন্য এই পায়স লইয়া যান।” 
স্থবির কোন আপত্তি না করিয়া উহা! হাতে লইলেন এবং চলিবার সময়ে 
ভাবিতে লাগিলেন, ‘এই অন্‌ যদি একবার এই পরমান্নের আস্বাদ পান, 
তাহা হইলে গলাধাক্কা খাইলেও এস্থান পরিত্যাগ করিবেন না। কিন্তু 
কি করিয়াই বা ইহাকে তাড়াইতে পার! যায়? এই পায়স যদি অপর 
কাহাকেও খাইতে দি, তাহা! হইলে কথ! প্রকাশ হইয়া পড়িবে; জলে 
ঢালিয়া ফেলিলে উপরে ঘি ভাসিয়। উঠিবে; ভূমিতে নিক্ষেপ করিলে 
দেশশুদ্ধ কাক জুটিয়া ব্যাপারটা জানাইবে 1 মনে মনে এইরূপ তোলপাড় 
করিতে করিতে কিয়ত্ক্ষণ পরে তিনি এক দগ্ধক্ষেত্র দেখিতে পাইলেন । 
তখন তিনি উহার এক প্রান্তে অঙ্গার রাঁশীকৃত করিয়। তন্মধ্যে এ পায়স 
ঢালিয়। দিলেন এবং তদুপরি আরও অঙ্গার চাপা দিয়া বিহারে ফিরিয়! 
গেলেন। সেখানে অহন্কে দেখিতে না পাইয়া তিনি বুঝিতে পারিলেন, 


১ মূলে ‘কুলুপক’ (কুলোপক ) পদ আছে। যে ভিক্ষু সচরাচর ভিক্ষার্থ কোন গৃহস্থের বাড়ীতে 
যান তাহাকে সেই গৃহস্থের কুলুপক বলা হয়। ইহা হইতে, বিশিষ্ট পরিচিত ব্যক্তি বা বন্ধু, এই অর্থও 
ধর! যঙ্ছিত্ত পারে ্ 


লোসক-জাঁতক ২৩ 


এ মহাত্মা নিশ্চয় তাঁহার মনের ভাব জানিতে পীরিয়াই আপনা হইতে অন্যত্র 
চলিয়া গিয়াছেন। 

তখন, “হায়, উদরের জন্য কি পাপ করিলাম !” বলিয়া তিনি আক্ষেপ 
করিতে লাগিলেন। তাঁহার এরূপ অনুতাপ জন্মিল যে, অল্পদিনের মধ্যেই 
তিনি প্রেতব অস্থিচর্ন্মসার হইলেন এবং মৃত্যুর পর নিরয়গমন-পূর্ববক 
শতসহত্র বৎসর যন্ত্রণা ভোগ করিলেন। অনন্তর সেই পরিপক্ক পাপফলে 
তিনি পঞ্চশতবার উপযুপরি যক্ষযোন লাভ করিলেন। এ সকল জন্মে 
তিনি কেবল এক একবার উদর পুর্ণ করিয়া গর্ভমল ভক্ষণ করিয়াছিলেন; 
জীবনের অবশিষ্ট কালে কোন দিনই তাহার ভাগ্যে পৰ্য্যাপ্ত আহার জুটে 
নাই। ইহার পর তাহাকে আবার পঞ্চশতবার কুক্কুররূপে জন্মিতে 
হইয়ীছিল। কুক্ধুরজন্মেও প্রতিবার তিনি একদিন মাত্র বান্ত অন্নে উদর 
পূর্ণ করিতে সমর্থ হইয়াছিলেন। কুক্কুরলীলাবসাঁনে তিনি পুনর্ববার নরত্ব 
লাভ করিয়া কাঁশীরাজ্যে এক ভিক্ষুকের গৃহে জন্মগ্রহণ করেন এবং 
“মিত্রবিন্দক* এই নামে অভিহিত হন। মিত্রবিন্দকের অদৃষ্টদোষে সেই 
দুর্গত পরিবারের ছুর্গতি শতগুণে বদ্ধিত হয়; কাজেই দেহধারণের জন্য 
তাঁহার ভাগ্যে কাঞ্ডিক ভিন্ন আর কিছু জুটিত না। তাহাঁও এত অল্প 
পরিমাণে পাওয়া যাইত, যে কোন দিনই উদরস্থ খাদ্য নাভির উপরে উঠিত 
না। তাহার মাতাপিতা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া এক 
দিন তাহাকে * দূর হ, কালকর্ণী” ১ বলিয়৷ প্রহার করিয়া তাড়াইয়া দিলেন । 

এই সময়ে বোধিসত্ব বারাঁণসী নগরের একজন দেশ বখ্যাত অধ্যাপক 
ছিলেন; পঞ্চশত শিষ্য তাহার নিকট শিল্প শিক্ষা করিত। বারাণসী- 
বাসীদিগের মধ্যে প্রথা ছিল যে তাহারা দরিদ্র বালকদিগের ভরণপোষণ 
ও শিক্ষাবিধানের ব্যবস্থা করিতেন। পিতৃপরিত্যক্ত মিত্রবিন্দক যখন 
ঘুরিতে ঘুরিতে বাঁরাণসীতে গিয়া উপস্থিত হইলেন, তখন তিনি এই 
প্রথার মাঁহাত্ম্যে বোধিসত্বের নিকট ২ বিদ্যাভ্যাস করিতে লাগিলেন। 


১ কাঁলকর্ণী__অলম্ত্রী, অপেয়ে। 
২ মূলে ‘পু! শিপ্পং দিক্খতি' আছে। পুণ্য শিল্প বলিলে বোধ হয়, যে বিদ্যা কোনরূপ পারিশ্রমিক 
না লইয়া কেবল গুশ্যার্জনের উদ্দেশ্যে শিক্ষা দেওয়। হয় তাহাই বুঝায়। এরূপ ছাত্র ইংরাঁজীতে (Charity 


২৪ জাতক-ম্ঞরী 


কিন্তু মিত্রবিন্দকের প্রকৃতি অতি পরুষ ও ছুর্দীস্ত ছিল; তিনি সর্ববদ| 
সহাধ্যায়ীদিগের সহিত মারামারি করিতেন, দণ্ডভৎসনায় ভ্রুক্ষেপ করিতেন 
না। এরূপ ছাজ্র থাকায় বোঁধিসত্বের পাঠশালার নিন্দা হইল, তাহার 
আয়ও কমিল। এ দিকে মিত্রবিন্দক বাঁলকদিগের সহিত বিবাদ করিয়! 
এবং গুরূপদেশ তুচ্ছজ্ঞান করিয়া শেষে একদিন পলায়ন করিলেন এবং 
নানাস্থানে বিচরণ করিতে করিতে এক প্রত্যন্ত গ্রামে * উপনীত হইলেন। 
সেখানে তিনি মজুর খাটিয়া দিনপাঁত করিতে লাগিলেন এবং এক অতি 
দরিদ্রা নারীর পাণিগ্রহণ করিলেন। এই স্ত্রীর গর্ভে তাহার দুইটা সন্তান 
জন্মিল। 

অতঃপর গ্রামবাসীর স্থশাসন কাহাকে বলে, ২ দুঃশাসন কাহাঁকে 
বলে, ইহা! ব্যাখ)| করিবার নিমিত্ত মিত্রবিন্দককে শিক্ষক নিযুক্ত করিল । 
তাহার! তাঁহার গ্রাসাচ্ছাদনের জন্য বেতনের ব্যবস্থা করিল এবং গ্রামদ্বারে 
একখানি কুটারে তীহার বাসস্থান নিদ্দিষ্ট করিয়া দিল। কিন্তু মিত্রবিন্দক 
সেখানে বাস করিতেছেন, এই একমাত্র কারণে গ্রামবাসীরা অচিরে 
রাজার কোপভাজন হইল এবং একবার নয়, দুইবার নয়, সাতবার 
রাজদণ্ড ভোগ করিল। তাহাদের গৃহগুলিও সাতবার ভস্মীভূত হইল 
এবং জলাশয়গুলি সাতবার শুকাইয়া গেল। 

তখন তাহারা চিন্তা করিতে লাগিল, “ মিত্রবিন্দকের আগমনের পুর্বে 
ত এমন ঘটে নাই; কিন্তু তিনি আসিয়াছেন অবধি আমাদের নিত্য 
নূতন বিপদ্‌ ঘটিতেছে।” এই সিদ্ধান্ত করিয়া তাহার! মিত্রবিন্দককে 
লগুড়প্রহারে গ্রাম হইতে দূর করিয়া দিল। মিত্রবিন্দক সপরিবারে 
বিচরণ করিতে করিতে এক রাক্ষসেবিত বনে উপনীত হইলেন । 
সেখানে রাক্ষসেরা তাহার স্ত্রী ও পুক্রদ্য়কে মারিয়া খাইল ; তিনি নিজে 
পলায়নপূর্ববক প্রীণরক্ষা করিলেন এবং বনুস্থানে ভ্রমণ করিয়া অবশেষে 


৪০॥০l৭r) বলিয়া পরিগণিত হইতে পারে। তাহার ব্যয়ভার তাঁহার আত্মীয়-স্বজন বহন করে না, দান- 
ভাগার হইতে প্রদত্ত হয়। মিত্রবিন্দকের শিক্ষাবিধানের ব্যবস্থা দেখিয়া বুঝিতে পার! যায়, প্রাচীনকালে 
ভারতবর্ষে অনাখাশ্রম অবিদিত ছিল ন]। 

১ রাজ্যের সীমাসন্নিহিত গ্রাম (Frontier village) | ২ শাসন অর্থাৎদ্ধর্শ্। 


লোসক-জাতক ২৫ 


সাঁগরতীরবর্তী গন্তীর-নামক পত্তনে উপনীত হুইলেন। সে দিন এ পত্তন 
হইতে একখানি অর্নবপৌত ছাঁড়িবার উদেঘাগ করিতেছিল। মিত্রবিন্দক 
উহার একজন কর্মচারী হইয়! পোতে আরোহণ করিলেন। পোত- 
খানি পত্তন ছাড়িবার পর সপ্তাহকাল বেশ চলিল; কিন্তু তাহার পর 
সাগরবক্ষে এমন নিশ্চল হইয়া রহিল যে, বোধ হইল যেন উহা! কোন 
মগ্ন শৈলে প্রতিহত হইয়া অবরুদ্ধ হইয়াছে। কোন কালকর্ণীর অদৃষ্ট- 
দোষে এরূপ দুর্দৈব-সংঘটন হইয়াছে নিশ্চয় করিয়া পোতারোহিগণ, 
সেই কাঁলকর্ণী কে, তাহা জানিবার জন্য গুটিকাপাত ১ করিল। 
গুটিকাঁপাতে সাত বারই মিত্রবিন্দকের নাম উঠিল। তখন তাহার! মিত্র- 
বিন্দককে এক আটি বাঁশ দিল এবং তাহাকে হাত ধরিয়া সমুদ্রগর্ভে 
নিক্ষেপ করিল । পর মুহূর্তেই পোতখানি নির্বিবন্ে চলিতে লাগিল । 
মিত্রবিন্দক অতিকষ্টে বাশের আটিতে চড়িয়া বসিলেন এবং তরঙ্গের 
সঙ্গে ভীসিয়। চলিলেন। সম্যক্সন্ুদ্ধ কাশ্যপের সময়ে শীলাদি পালন 
করিয়া তিনি যে পুণ্য সঞ্চয় করিয়াছিলেন, এখন তাহারই প্রভাবে তিনি 
সমুদ্রবক্ষে এক স্ফটিক-বিমানে ২ চারি জন দেবকন্যা দেখিতে পাইয়া 
তাহাদের সহিত এক সপ্তাহ সুখে বাস করিলেন। বিমানবাসী প্রেতেরা 
পৰ্য্যায়ক্ৰমে সপ্তাহকাঁল স্থখ ও সপ্তাহকীল দুঃখ ভোগ করিয়া থাকে ; 
কাজেই সপ্তাহান্তে তাহাদিগকে দুঃখ ভোগার্থ অন্যত্র গমন করিতে হইল। 
তাহার! মিত্রবিন্দককে বলিয়া গেল, “আমর! প্রতিগমন না কর! পর্য্যন্ত 


১ ঠিক গুটিকাপাত নহে ; ইহা এক প্রকার কাষ্ঠশলাঁকা-দ্বারা সম্পাদিত হইত। বাইবলে দেখ! 
যায় (9০৪৮, ১ম অধ্যায়), জোন! যে জাহাজে ছিলেন, তাহা ঝটিকাত্রান্ত হইলে, আরোহীদিগের 
মধ্যে কাহার অদৃষ্টদোষে এই বিপত্তি ঘটিয়াছে তাহ! নির্ণয় করিবার জন্য নাবিকের! গটিকাপাত করিয়াছিল 
এবং যখন জোনাকেই দোষী বলিয়া জীনিতে পারিয়াছিল, তখন তাহাঁকে সমুদ্রে নিক্ষেপ করিয়াছিল। 
মিত্রবিন্দকের সঙ্গে বাশের আটি ফেল! হইয়াছিল; কিন্তু জোনার সম্বন্ধে সেরূপ কোন ব্যবস্থা হয় 
নাই। একটা মহাকায় মৎস্য তাহাকে গ্রান করিয়াছিল এবং তিনি সেই মৎস্তের উদরে থাকিয়া 
মৃত্যুর কবল হইতে রক্ষা পাঁইয়াছিলেন। 

২ বিমান বলিলে দেবরথ এবং সপ্তভুমিক দেবনিকেতন, উভয়ই বুঝাঁয়। ইহা শ্বয়ংগতি। রাবণের 
বিমান পুস্পক-নামে প্রসিদ্ধ। এখানে যে সকল দেবকন্যার উল্লেখ দেখা যায়, তাহার! প্রেতভাবাপন্না 
মায়াবিনী-বিশষে। 

৪ 


২৬ জাতক-মঞ্জরী 


তুমি এইখানে অবস্থিতি কর।” কিন্তু তাহারা প্রস্থান করিবামাত্রই 
মিত্রবিন্দক বাঁশের আঁটিতে চড়িয়া এক রজত-বিমানের নিকট উপস্থিত 
হইলেন এবং সেখানে আট জন দেবকন্যা দেখিতে পাঁইলেন। অনন্তর 
সেখান হইতেও যাত্রী করিয়া তিনি অশ্রে মণিময় বিমানে ষোল জন এবং 
পরে কাঁঞ্চনময় বিমানে বত্রিশ জন দেবকন্যা নয়নগোচর করিলেন। কিন্তু 
তাহাদের কাহারও কথায় কর্ণপাত না করিয়া তিনি আরও অগ্রসর 
হইতে লাগিলেন এবং পরিশেষে ছ্বীপপুঞ্জমধ্যস্থ এক যক্ষপুরীতে উপনীত 
হইলেন। সেখানে এক যক্ষী ছাগীর দেহ ধারণ করিয়া! বিচরণ করিতেছিল। 
মিত্রবিন্দক তাহাকে যক্ষী বলিয়া চিনিতে পারিলেন না, ছাঁগী ভাবিয়া 
মাংসলোভে মারিবার আশায় তাহার পা ধরিয়া ফেলিলেন। সে যক্ষী- 
হুলভ প্রভাববলে তাহাকে এমন বেগে উৎক্ষেপণ করিল যে, তিনি 
আকাশমার্গে সমুদ্র পার হইয়া ঘুরিতে ঘুরিতে বাঁরাণসী নগরের কণ্টক- 
সমাকীর্ণ এক পরিখাপুষ্টের উপর গিয়া পড়িলেন এবং সেখান হইতে 
গড়াইতে গড়াইতে ভূতলে গিয়া থামিলেন। 

এ পরিখার নিকট রাজার ছাগল চরিত। যে সময়ের কথ! হইতেছে, 
তখন তস্করের! স্থবিধা পাইলেই উহাদিগের দুই একটী অপহরণ করিত । 
কাজেই ছাগপালকেরা চোর ধরিবার নিমিত্ত প্রচ্ছন্নভাবে অবস্থিতি করিত। 

মিত্রবিন্দক উঠিয়। দাড়াইহলেন এবং এঁ সমস্ত ছাগ দেখিতে পাইয়া 
ভাবিলেন 'সমুদ্র-গর্ভস্থ দ্বীপে একট! ছাগীর পা ধরিয়াছিলাম বলিয়! 
নিক্ষিপ্ত হইয়া এখানে আসিয়! পড়িয়াছি; হয় ত ইহাদের একটার পা 
ধরিলে পুনর্ববার নিক্ষিপ্ত হইয়৷ সেই বিমাঁনবাসিনী দেবকন্যাঁদিগের নিকট 
গিয়। পড়িব ৮ এইরূপ অসম্বদ্ধ চিন্তা করিয়া তিনি একটা ছাগীর পা 
ধরিলেন; ছাগীটা ভ্যা ভ্য। করিয়! উঠিল; অমনি চারিদিক হইতে 
ছাগপালকেরা ছুটিয়া আসিল এবং “ব্যাটা, এত কাল চুরি করিয়া রাজার 
ছাগল খাঁইয়াছ” বলিয়া তাহাকে বাঁধিয়া ফেলিল ও মারিতে মারিতে রাজার 
নিকট লইয়া চলিল। 

এমন সময় বোধিসত্ব পঞ্চশত ত্রান্গণশিষ্পরিবূত হইয়া স্বানার্থ 
নগরের বাহির হইতেছিলেন। তিনি দেখিবামীত্রই মিত্রবিন্দককে। চিনিতে 


বেদত্ত-জাতক ২৭ 


পাঁরিলেন এবং ছাগপালকদিগকে জিজ্ঞাস! করিলেন, “কিহে বাপুসকল, 
এ ব্যক্তি যে আমার শিষ্য; তোমরা ইহাকে ধরিয়াছ কেন?” তাহার! 
বলিল, “ঠাকুর, এ ব্যাটা চোর, একটা ছাঁগলের পা ধরিয়া লইয়া 
যাইতেছিল, এমন সময় ধরা পড়িয়াছে।” “আচ্ছা, ইহাকে আমায় 
দাও নী কেন? এ আমার দাস হইয়া থাকিবে।” “বেশ কথা, তাহাতে 
আপত্তি কি?” বলিয়া তাহার মিত্রবিন্দককে বোধিসত্বের হস্তে সমর্পণ- 
পূর্বক প্রস্থান করিল। তখন বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, “মিত্রবিন্দক, 
তুমি এত দিন কোথাঁয় ছিলে?” মিত্রবিন্দক তাহার নিকট আনুপুর্বিবক 
সমস্ত বৃত্তান্ত নিবেদন করিলেন। বোঁধিসত্ব বলিলেন, “হিতৈষীদিগের 
উপদেশ না শুনিয়াই এ হতভাগ্যের এইরূপ দুর্দশা হইয়াছে ৷” 

EE" দিব্যাবদাঁনে মিত্রবিন্দকের নাম মৈত্রকন্তক | মিত্রবিন্দকের ভ্রমণ-বৃত্তান্তের সহিত হেমাঁর- 
বর্ণিত ওডিসিয়ুমের এবং আরবদেশীয় নৈশ উপাখ্যানাবলী-বর্ণিত সিন্দবাঁদের আখ্যায়িকার কিঞ্চিৎ সাদৃগ্য 
দেখা যায়। ইহাতে কেহ কেহ অনুমান করেন যে, মিত্রবিন্দকের কথাই উল্লিখিত আখ্যায়িকাঁদ্বয়ের বীজ- 
স্বরূপ; তৎ্পরিদৃষ্ট দেবকম্যাগণ হোমার-বার্ণত Circe, 91750, 0৪19০ প্রভৃতি মায়াবিনীদিগের 
আদি-প্রকৃতি। সিন্দবাদ যেরূপে বহু বার সমুদ্রে যাত্রা করিয়াছিলেন এবং এক এক বার এক এক রূপ 
বিপদে পতিত হইয়াঁছিলেন, মিত্রবিন্দকের সম্বন্ধেও সেইরূপ বর্ণন| দেখা যায়া জাতকের আরও 
কয়েকটা আখ্যায়িকাঁয় মিত্রবিন্দকের কথা আছে। তন্মধ্যে চতুদ্বীর-জাতক (৪৩৯-সংখ্যক) সবিশেষ 
দরষ্টব্য। এই চতুদ্বার-জাতকই পঞ্চতন্ত্বর্ণিত (৫২) অশেষ যন্ত্রণাদায়ক ক্ষুর-চক্রবাহক ব্রাহ্মণকুমারের 
আখ্যায়িকাঁর মূল। 

লোদক-নামক এক জন স্থবিরের সম্বন্ধে কথিত হইয়াছিল বলিয়া এই আখ্যায়িকা্টার নাম 
লোনক-জাতক। 


ন্েদভ্ড-জাতন্ক 
বারাণসীরাজ ব্রন্মদত্তের সময়ে কোন গ্রামে “বেদত্'-মন্ত্রজ্ত এক ব্রাহ্মণ 
বাস করিতেন এই মন্ত্রের নাকি এক অন্তুত শক্তি ছিল। নক্ষত্র- 
যোগবিশেষে ইহা! পাঠ করিয়া উদ্ধদিকে দৃষ্টিপাত করিবামীত্র আকাশ 
হইতে সপ্তরত্বের * বর্ণ হইত। বোৌধিসত্ব বিগ্ভাশিক্ষার্থ উক্ত ব্রাহ্মণের 
শিষ্য হইয়াছিলেন। 
৪ > স্বর্ণ, রজত, মুক্ত, মণি, বৈদূধ্য, হীরক, প্রবাল। 


২৮ জাঁতক-মগ্জরী 


একদা কোন কার্যোপলক্ষে এ ব্রাহ্মণ বোধিসত্বকে সঙ্গে লইয়। 
চেতিয়রাজ্যে গমন করিবার অভিপ্রায়ে গৃহ হইতে যাত্রী করিলেন। পথে 
একটা বন ছিল; সেখানে “প্রেষণক'-নামক পঞ্চশত দস্থযুর উপদ্রবে 
পথিকের! প্রায় সর্বদীই বিপন্ন হইত। ইহাদিগের ‘প্রেষণক’ নাম 
হইবার কারণ এই: ইহারা ছুই জন পথিক ধরিলে এক জনকে 
নিক্রয় আহরণ করিবার নিমিত্ত প্রেষণ অর্থাৎ প্রেরণ করিত। পিত৷ 
ও পুত্রকে ধরিলে পিতাকে বলিত, “তুমি গিয়া ধন আহরণপূর্ববক পুত্রের 
যুক্তি-সম্পাদন কর;” এইরূপ মাতা ও কন্যাকে ধরিলে মাতাকে পাঠাইয়া 
দিত; জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহোদরকে ধরিলে জ্যে্ঠকে পাঠাইয়া দিত; 
আচাৰ্য্য ও শিষ্যকে ধরিলে শিষ্যকে পাঠাইয়া দিত । 

প্রেষণকের! ব্রাহ্মণ ও বোধিসত্বকে ধরিয়া ফেলিল এবং সম্প্রদায়ের 
প্রথানুসারে ব্রাহ্মণকে আবদ্ধ রাখিয়া বৌধিসত্বকে নিক্রয় আহরণ করিবার 
জন্য ছাড়িয়া দিল। বোধিসত্ব আঁচাধ্যকে প্রণাম করিয়া বলিলেন, 
“আমি ছুই এক দিনের মধ্যে ফিরিয়া আসিব। আমি যেরূপ বলিতেছি, 
যদি সেইরূপে চলেন, তাহা হইলে আপনার কোন ভয়ের কারণ নাই। 
অগ্ভ রত্ু-বর্ষণের যোগ আছে; সাবধান! বিপদে অভিভূত হইয়া যেন 
মন্ত্রপাঠপুর্ববক রত্রবর্ষণ না ঘটান। রত্রবর্ণ করাইলে আপনার এবং এই 
পঞ্চশত দন্থ্যর বিনাশ হইবে ।” আচাধ্যকে এইরূপে সতর্ক করিয়। 
বোধিসত্ব নিজ্রয় সংগ্রহ করিবার জন্য প্রস্থান করিলেন । 

সন্ধ্যাকালে দক্থ্যর। ব্রাঙ্গণকে বন্ধন করিয়! ফেলিয়া! রাখিল। এ দিকে 
প্রাচীমূলে পূৰ্ণচন্দ্ৰ উদিত হইল। ব্ৰাহ্মণ নক্ষত্র অবলোকন করিয়া বুঝিলেন, 
ধনবর্ষণ করাইবার যোগ উপস্থিত হইয়াছে । তখন তিনি ভাবিলেন, “বৃথা 
এত বিড়ম্বনা ভোগ করি কেন? মন্ত্রপাঠ-পুর্ববক রত্রবর্ষণ করাইয়া দশ্ট্ু- 
দিগকে নিন্্রয় দান কর! যাউক ; তাহা! করিলে যেখানে ইচ্ছা! স্বাধীনভাবে 
যাইতে পারিব।” এইরূপ চিন্তা করিয়া তিনি দহ্থ্যদিগকে জিজ্ঞাস! 
করিলেন, “তোমরা আমায় আবদ্ধ করিয়াছ কেন হে?” তাঁহারা বলিল, 
“মহাশয়, আমর! ধন পাঁইবার নিমিত্ত আপনাকে আবদ্ধ করিয়াছি ।” “যদি 
ধনলাভই তোমাদের উদ্দেশ্য হয়, তাহ হইলে এখনই বন্ধন খুলিয়, আমাকে 


বে্দত্ত-জাতক ২৯ 


অবগাহন করাও এবং নব বস্তু পরিধান করাইয়া, গন্ধ-দ্বারা অনুলিপ্ত 
করিয়া ও পুম্প-দ্বারা ভূষিত করিয়া একাকী অবস্থান করিতে দাও!” দন্ত্যর| 
এই কথ! শুনিয়া তদনুরূপ কাধ্য করিল। ব্রাহ্মণ নক্ষত্রযোগ সমাগত 
জানিয়! মন্ত্রপাঠ-পুর্বক আকাশের দিকে তাকাইলেন, অমনি রাশি রাশি 
রত্রবৃষ্ঠি হইল। দস্থ্যরা তাহা সংগ্রহ-পূর্ববক স্ব স্ব উত্তরীয়-বন্ত্রে পুটুলি 
বাঁধিয়া যাত্রা করিল। ব্রাহ্মণও তাহাদের অনুসরণ করিলেন । 

কিন্তু অদৃষ্টের কি ভীষণ খেলা ! কিয়ৎক্ষণ পরে অন্য পঞ্চশত দস্থা 
আসিয়! প্রেষণকদিগকে ধরিয়া ফেলিল। প্রেষণকের! জিজ্ঞাস! করিল, 
“তোমরা আমাদিগকে আবদ্ধ করিলে কেন ?” তাহারা বলিল, “ধন 
পাইবার জন্য ।” “যদি ধন পাইতে চাও, তবে এই ব্রাঙ্গণকে ধর। ইনি 
আকাশের দিকে তাঁকাইলেই রত্ববৃ্টি হয়। আমাদের নিকট যে ধন 
আছে, তাহা ইনিই দিয়াছেন ।” ইহা শুনিয়! দ্বিতীয় দস্থ্যদল প্রেষণক- 
দিগকে ছাঁড়িয়৷ ব্ৰাহ্মণকে ধরিল এবং বলিল, “আমাদিগকে ধন দাও ।” 
ব্রাহ্মণ বলিলেন, “ভদ্রগণ, তোমাদিগকে ধন দিতে কিছুমাত্র আপত্তি নাই; 
কিন্তু যে যোগে রত্ুবর্ষণ হইয়া থাকে, তাহা ফিরিতে এক বৎসর লাগিবে। 
যদি তোমর! সেই পর্য্যন্ত অপেক্ষা কর, তাহা হইলে আমি তোমাদেরও 
জন্য রত্ুবর্ষণ করাইব ৷” 

ইহা শুনিয়া দস্থ্যর৷ অতিমাত্র ক্রুদ্ধ হইয়া বলিল, “তুমি বড় ধূর্ত! 
তুমি এইমাত্র প্রেষণকদিগকে ধন দিলে, আর আমাদিগকে এক বৎসর 
অপেক্ষা করিতে বলিতেছ !” অনন্তর তাহার! তীক্ষ তরবারির আঘাতে 
ব্রাক্ষণকে দ্বিখণ্ডিত করিয়৷ রাস্তায় ফেলিয়া গেল এবং ত্বরিত বেগে 
প্রেষণকদিগের অনুধাবন করিল। যুদ্ধে তাহাদের জয় হইল; তাহার৷ 
প্রেষণকদিগকে নিহত করিয়া তাহাদের ধন আত্মসাৎ করিল; কিন্ত 
পরক্ষণেই নিজেরা ছুই দলে বিভক্ত হইয়া কাটাকাটি আরন্ত করিল এবং 
ক্রমে দুই শত পঞ্চাশ জন পঞ্চত্ব লাভ করিল। অনন্তর হতাবশিষ্টেরা 
আবার দুই দলে বিভক্ত হইয়া বিবাদে প্রবৃত্ত হইল। এইরূপে কাটাকাটি 
করিতে করিতে শেষে তাহাদের দুই জন মাত্র জীবিত রহিল। সহজ 
দরন্্যুর মধ্যে অপর সকলেই জীবলীল! সংবরণ করিল । 


৬০ জাতক-মঞ্জরী 


হতাবিশিষ্ট দস্থ্যদ্বয় তখন সমস্ত ধন লইয়। কোন গ্রামের নিকটবর্তী 
জঙ্গলে লুকাইয়া রাখিল। অনন্তর একজন উহা রক্ষা করিবার জন্য 
অসিহস্তে বসিয়! রহিল এবং অপর জন তুল ক্রয় করিয়া অন্ন প্রস্তুত 
করিবার উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করিল । 

লোভই বিনাশের মূল। যে ব্যক্তি ধন রক্ষা করিবার জন্য বসিয়া- 
ছিল, সে ভাবিল, ‘আমার সঙ্গী ফিরিয়া আসিয়া এই ধনের অদ্ধেক 
লইবে। তাহা না দিয় সে আসিবামাত্র তাহাকে এই তরবারির আঘাতে 
কাটিয়া ফেলি না কেন?’ ইহ স্থির করিয়া সে তরবারি নিক্ষোষিত 
করিয়া সঙ্গীর প্রত্যাবর্তন প্রতীক্ষা করিতে লাগিল। এ দিকে যে অন্ন 
প্রস্তুত করিতে গিয়াছিল, সে ভাবিল, “অদ্ধেক ধন ত দেখিতেছি, আমার 
সঙ্গী লইবে। কিন্তু ভাতে যদি বিষ মিশাইয়া দিই, তাহা হইলে সে 
খাইবামাত্র মরিয়া যাইবে, আমি একাই সমস্ত ধন ভোগ করিব” ইহা 
স্থির করিয়া সে রন্ধন শেষ হইলে নিজের অংশ আহার করিল এবং অবশিষ্ট 
অন্নে বিষ মিশ্রিত করিয়া সঙ্গীর নিকট প্রতিগমন করিল । সে হাত হইতে 
অন্নপাত্র নামাইবাঁমাত্রই অপর দন্থ্য তরবারির আঘাতে তাহার দেহ ছুই 
খণ্ড করিয়া ফেলিল এবং উহ! কোন নিভৃত স্থানে লুকাইয়! রাখিল; কিন্তু 
অতঃপর সেই বিষাক্ত অন্ন আহার করিয়া সে নিজেও প্রাণত্যাগ করিল । 
এইরূপে ধনের জন্য একা ব্রাহ্মণ নয়, সহজ দন্থ্যও বিনষ্ট হইল । 

বোধিসত্ব অঙ্গীকারমত ছুই চারি দিন পরে ধনসংগ্রহ-পুর্ববক প্রতিগমন 
করিয়া দেখিলেন, আচার্য্য সেখানে নাই, চারি দিকে রত্ন বিকীর্ণ রহিয়াছে । 
ইহাতে তাঁহার আশঙ্কা হইল, আচার্য্য সম্ভবতঃ তাহার উপদেশ লঙ্ঘন 
করিয়া রত্ববর্ণ করাইয়াছেন এবং তাহাতেই সকলের বিনাশ হইয়াছে । 
তিনি রাজপথ দিয়! চলিতে লাগিলেন এবং আচাধ্যের দ্বিখণ্ডীকৃত দেহ 
দেখিতে পাইলেন। তখন “হায়, আমীর কথা অবহেলা করিয়া ইনি 
জীবন হারাঁইলেন,, এইরূপ বিলাপ করিতে করিতে তিনি কাষ্ঠ-সংগ্রহ- 
পূর্বক চিতা প্ৰস্তুত করিলেন এবং তাহাতে আচাধ্যের অগ্রিক্রিয়! 
সম্পাদনানন্তর বনফুল-দার! প্রেতপুজা করিলেন। অনন্তর অগ্রসর হইয়া 
তিনি ক্রমে প্রেষণকদিগের পঞ্চশত শব, অপর দস্যুদলের সাঁদ্ধ দ্বিশত 


বেদন্ত-জাতক ৩১ 


শব প্রভৃতি দেখিতে দেখিতে অবশেষে যেখানে কেবল ছুই জন দস্থ্য 
নিহত হইয়াছিল, সেখানে উপনীত হইলেন। তিনি গণিয়া দেখিলেন, 
সহস্র লোকের মধ্যে দুই জন ব্যতীত আর সকলেই মারা গিয়াছে । 
তখন তিনি ভাবিলেন, “বাকী দুই জনও যে আত্মসংবরণ করিতে পাঁরিয়াছে, 
এমন বোধ হয় না; দেখা যাউক, তাহারা কোথায় গেল। এই চিন্তা 
করিয়া তিনি কিয়দ্দ'র চলিয়া দেখিতে পাইলেন, রাজপথ হইতে আর 
একটা পথ বাহির হইয়৷ গ্রীম-সন্নিহিত জঙ্গলের দিকে গিয়াছে । এই 
পথ অবলম্বন করিয়া তিনি জঙ্গলমধ্যে প্রবেশ করিলেন এবং সেখানে 
দেখিতে পাইলেন, এক স্থানে রাশি রাশি রত্বের থলি এবং অদূরে একজন 
দঙ্্যর মৃতদেহ অন্নপাত্রের উপর ঝুঁকিয়। পড়িয়া আছে। দেখিবামীত্র 
বোধিসত্ব সমস্ত বৃত্তান্ত বুঝিতে পারিলেন এবং অপর ব্যক্তির অনুসন্ধান 
করিতে লাগিলেন। সেই নিভৃত স্থানে তাহারও দ্বিখণ্তীকৃত শব দেখিতে 
পাইয়া তিনি ভাবিলেন, “তবেই দেখিতেছি, আমার বচন লঙ্ঘন করিয়া 
আচার্য্য নিজে মারা গিয়াছেন, আর এক সহজ্র দস্থ্যরও প্রাণহানি 
ঘটাইয়াছেন। যাহার! অনুপায়-দ্বার আপনাদের সুবিধা করিতে চায়, 
তাহার! এইরূপেই নিজেদের ও অপরের সর্বনাশ-সাধন করে। আমার 
আচার্য্য যেরূপ আত্মপরাক্রমপ্রদর্শনার্থ ধনবর্ষণ ঘটাইয়া নিজের প্রাণ 
হারাইলেন এবং অপর বহুলোকেরও বিনাশের কারণ হইলেন, সেইরূপ 
অন্য লোকেও স্বার্থসিদ্ধির জন্য অনুপায় প্রয়োগ করিয়া নিজেদের ও 
অপরের সর্বনাশ ঘটাইয়া থাকে ॥ 

অনন্তর বোধিসত্ব সমস্ত রত্ন নিজ গৃহে লইয়া গেলেন এবং দাঁনাদি 
পুণ্যবরতের অনুষ্ঠানে জীবনযাপন-পূর্ববক যথাকালে স্বর্গলোকে প্রস্থান 
করিলেন । 


[2 এই জাতক রূপাস্তরিত হইয়া ইংল্যাণ্ডের প্রাচীন কবি চনার-(Cbaucer ) প্রণীত Canterbury 
Tales Pardoner’s Tale"নামক আখ্যায়িকায় পরিগত হইয়াছে। 


৩২ জাতক-মঞ্জরী 
সজ্গতন-জ্ঞাত কু 
(পত্যুৎপন্ন বস্তু ) 


প্রবাদ আঁছে যে, রাজগৃহবাপী এক ব্রাহ্মণ প্রচুর বিভবসম্পন্ন 
ছিলেন; কিন্তু তিনি রত্ুত্রয়ে » শ্রদ্ধাস্থপন করেন নাই । তিনি ধর্ম্ম-সন্বন্ধে 
মিথ্যা মত পোষণ করিতেন এবং নিমিত্ত-সন্বন্ধে সাতিশয় কৌতুহলপরায়ণ 
ছিলেন! এক বার একটা ইন্দুর তাহার পেটিকাভ্যন্তরস্থ বস্ত্রয্গল 
কাটিয়াছিল। এক দিন তিনি স্সীনান্তে এ বস্ত্রগল আনয়ন করিতে 
বলিলে ভূত্যেরা তাহাকে সেই কথা জানাইল। তাহা শুনিয়া ব্রাহ্মণ চিন্তা 
করিতে লাগিলেন, “মুষিকদষ্ট বস্ত্র গৃহে থাকিলে মহা অনিষ্ট ঘটিবে। 
অমঙ্গল দ্রব্য কালকর্ণীসদূশ ; ইহা নিজের পুঞ্র, কন্যা কিংবা দাঁসকর্্মীকর- 
দিগকেও দিতে পারি না, কারণ যে ইহা পরিধান করিবে, সে নিজেও 
মারা যাইবে, অন্যেরও মৃত্যু ঘটাইবে। অতএব ইহা আমকশ্মশানে * 
নিক্ষেপ করা যাঁউক | কিন্তু নিক্ষেপই ব! কর যায় কিরূপে? দাঁসকর্ম্মকর- 
দিগের হাতে দিতে পারি না, কারণ তাহারা হয় ত লোভবশে নিজেরাই 
রাখিয়া দিবে এবং নিজেদের ও আমাদের সর্বনাশ ঘটাইবে। অতএব 
পুলের হাত দিয়াই নিক্ষেপ করাই!” ইহা স্থির করিয়! ব্রাহ্মণ পুত্রকে 
ডাঁকাইয়া সমস্ত কথা খুলিয়া বলিলেন এবং সাবধান করিয়া দিলেন, 
“তুমি ইহা হস্ত দ্বারা স্পর্শ করিও না, যষ্টির অগ্রে করিয়া! লইয়া যাও 
এবং শ্মশানে ফেলিয়! দিয়া অবগাহন করিয়। ফিরিয়া আইস |” 

সেই দিন শান্তা * সূর্য্যোদয়ের প্রাক্কালে শয্যাত্যাগপুর্ববক ত্ৰিভূবনে কে 
কোথায় সত্যপথে চলিবার উপযুক্ত হইয়াছে ইহা অবলোকন করিতে- 
ছিলেন। তিনি দেখিলেন, এ ব্রাহ্মণ ও তাহার পুভ্রের ভাগ্যে জোতাপাত্তি- 
ফললাভের সময় সমুপাগত। অনন্তর, ব্যাধ যেমন মগবীথি অবলম্বন করিয়া 
মৃগান্বেষণ করিতে যায়, সেই ভাবে তিনি তখন আঁমকশ্মশীনে গমন করিলেন 


> রত্বত্রয়ে অর্থাৎ বৌদ্ধধর্শ্বে। বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘ বৌদ্ধদিগের “ত্রিরত্ব | 
২ আমকশ্বাশান-_যে শ্মশানে শবগুলি শৃগাল-কুক্ধুরাঁদির ভক্ষণের জন্য নিক্ষেপ করা হইত, দাহন 
করা হইত না। ৩ শীল্তা, তথাগত, সুগত প্রভৃতি বুদ্ধের ভিন্ন্ভিন্ন নাম। 


মঙ্গল-জাতক ৩৩ 


এবং উহার দ্বারদেশে বসিয়া! রহিলেন। তাহার দেহ হইতে বুদ্ধত্বব্যগ্তক 
ষড় বিধ রশ্মি বিকীর্ণ হইতে লাগিল । 

এ দিকে ত্রা্মণপুন্র তাহার পিতা যেরূপ বলিয়া দিয়াছিলেন ঠিক 
সেই ভাবে উক্ত বন্ত্রধুগল যষ্টির অগ্রে বহন করিতে করিতে সেখানে 
উপস্থিত হইল তাহার সতর্কত। দেখিয়! মনে হইল যেন সে কোন ছুল্লক্ষণ 
বস্্ আনে নাই, গৃহবাসী কালসর্প লইয়৷ আসিয়াছে 

শাস্ত। ক্ষিজ্ভীসা করিলেন, “কি হে মাণবক! কি করিতেছ?” ব্রাক্ষণপুত্র 
বলিল, “ওহে গৌতম,’ এই বন্ত্রযুগল মুষিকদষ্ট হওয়াতে কালকর্ণী-সদৃশ 
হইয়াছে; ইহ হলাহলের ন্যায় পরিত্যাজ্য। ভূত্যদিগকে বলিলে পাছে 
তাহারা লোৌভপরবশ হইয়া আত্মসাৎ করে এই আশঙ্কায় ইহা ফেলিয়! 
দিবার জন্য পিতা আমাকেই পাঠাইয়াছেন। আমি বলিয়া আগিয়াছি, 
বস্ত্র ফেলিয়। দিবার পর অবগাহন করিয়া গৃহে ফিরিব। সেই জন্যই 
এখানে আসিয়াছি।” শীস্তা বলিলেন, “বেশ, এখন তবে ফেলিয়া দাও ॥” 
ইহ! শুনিয়া ব্রাহ্মণপুজ্র সেই বস্ত্রুগল ফেলিয়। দিল। “ইহা তবে এখন 
আমার হইল”” এই বলিয়া শাস্তা ব্রাঙ্গণপুত্রের সম্মুখেই সেই অমঙ্গলকর 
বস্তরযুগল গ্রহণ করিলেন। « উহা! কালকর্ণীসদৃশ, উহা! স্পর্শ করিও ন!” 
বলিয়! ত্রাহ্মণকুমার কত নিষেধ করিল; কিন্তু শান্তা তাহাতে কর্ণপাত 
ন! করিয়া বেণুবনাভিমুখে চলিয়া গেলেন। 

তখন ব্ৰাহ্মণকুমার ছুটিয়া পিতার নিকট গিয়া বলিল, “ বাবা, আমি 
আমকশ্মশীনে বস্তযুগল নিক্ষেপ করিলে শ্রমণ গৌতম, “বা, এ বস্্ এখন 
আমার হইল’ বলিয়। উহ! তুলিয়া লইয়া বেগুবনে চলিয়। গেলেন; আমি 
বারণ করিলাম, কিন্তু তিনি তাহা শুনিলেন না!” ব্রাহ্মণ ভাঁবিলেন, 
“এই বন্্রযুগল অমঙ্গলজনক এবং কাঁলকর্ণীসদৃশ; উহা পরিধান করিলে 
শ্রমণ গৌতমের বিনাশ ঘটিবে, আমারও অযশঃ হইবে । আমি তাহাকে 


১ বৌদ্ধ গ্রন্থে দেখ। যায়, ব্রাহ্মণের! বুদ্ধকে “ ভগবন্‌্” এই সম্রযহ্চক সম্বোধন না করিয়। “ভে। 
গৌতম ” এই সাধারণ সম্বোধন-পদ্গে অভিভাষণ করিতেন। ভাহাঁরা মনে করিতেন, ইহাতে তাহাদের 
জাতিগত প্রাধান্য অক্ষুঃ থাকে। এই কারণে বৌদ্ধ সাহিত্যে “ভোবাদিক” শব্দে জাত্যভিমানী 
ব্রাহ্মণ বুঝায় । 

৫ 


৩৪ জাতক-মঞ্জরী 


অন্য বহু বস্ত্র দান করিয়া এই বস্তু পরিত্যাগ করাইব। এই সঙ্কল্প 
করিয়া তিনি বহু বন্্ সঙ্গে লইয়া সপুজ বেণুবনে গমন করিলেন 
এবং শাস্তাকে অবলোকন করিয়া একান্তে অবস্থান-পুর্ববক বলিলেন, 
“(দেখ গৌতম, তুমি আমকশ্মশীন হইতে বস্মযুগল গ্রহণ করিয়াছ, এ 
কথা সত্য কি?” “হা, এ কথা সত্য ।” ‘শুন গৌতম, এ বন্ত্যুগল 
অমঙ্গলজনক । ইহা ব্যবহার করিলে তুমি নিজেও মারা যাইবে, 
বিহারবাসী অপর সকলেরও মৃত্যু ঘটিবে। যদি তোমার অন্তর্বাস বা 
বহির্ববাসের অভাব হইয়া থাকে, তবে এই বস্্রগুলি গ্রহণ করিয়া এ দুলক্ষণ 
বস্ত্র ত্যাগ কর” ইহ! শুনিয়! শান্ত! বলিলেন, “ব্রাহ্মণ, আমি প্রাব্রীজক ; 
আমকশ্মশানে, হাঁটে, বাজারে, আঁবঙ্জনাস্তূপে, স্বানতীর্থে, রাজপথে 
ব। তদ্দপ স্থানে পরিত্যক্ত চীবরখণ্ডই আমার উপযুক্ত পরিচ্ছদ । তুমি 
দেখিতেছি পুৰ্বৰ জন্মোর ন্যায় এ জন্মেও কুসংস্কীরজীলে আবদ্ধ রহিয়াচ ৷” 
অনন্তর তিনি ত্রাঙ্গণকে সেই অতীত কথা বলিলেন । 
[ অতীত কথ প্রত্যুৎপন্ন বস্তুরই অনুরূপ | 

ইহার পর শাস্তা বলিলেন :_ 

মঙ্গলামঙ্গল লক্ষণ বিচাঁরি ভীত নর ধাঁর মন, 

উদ্কাপাত-আদি উৎপাত নেহারি অক্ষুন্ধচিত্ত যে জন, 

চংস্বগ দেখিয়া কাপে না ক হিয়া, পণ্ডিত তাহারে বলি; 

কুসংস্কার-জাঁলে ভেদিজ্ঞানবলে মুক্তিমার্গে যান চলি। 

ন! পারে তীহারে স্পর্শিতে কখন যমজ যে সব পাপ ; ১ 

পুনর্জন্ম তীর কভূ নাহি হয় ভুঞ্জিতে ত্ৰিবিধ তাঁপ ৷ 

পরিশেষে তিনি সত্যসমূহ ২ ব্যাখ্যা করিলেন। তাহা শুনিয়া সপুক্র 

ব্ৰাহ্মণ ক্োতীপন্ভিফল প্রাপ্ত হইলেন । 





১» মুলে ‘যুগযোগ’ আছে । যগ অর্থাৎ যদ পাপ, ঘথচকোধ ও ভিতস।। উহ।দের একটীর 
উৎগস্তি হইলেই অপরটী আসিয়া দেগা দেয় । যোগ অর্থাৎ কাম, ভব, মিথাাদৃষ্টি ও অবিদ্যা। 

> দুঃখ, ছুঃখ-সনুদ।য়,। ছুঃগ-নিরোধ ও ছুঃশানরেধগাগু এই চারিটা আধানতা নাম বিদিত। 
জন্মিলেই ছুঃগ ; ছুঃখ-সমুদায় বা দুঃখের কারণ ভূল; অষ্ট! ঙ্গক মাগ আনগুমরণ +রিয়! অর্থাৎ নমাক দৃষ্টি 


প্রভৃতির দ্বারা ভন হইতে মুক্তিলাভ কর] নায় এবং ছুঃগের নিরে!ধ হয়। 


নক্খনত্তজাতক ৩৫ 
মহ্হশ-জীতক্চ 


বার।ণসীরাজ ব্রঙ্গাদন্তের সময়ে কতিপয় নগরবাসা কোন জনপদব।সিনী 
কন্যার সহিত আপনাদের এক পাত্রের বিবাহের প্রস্তাব করিয়া দিন স্থির 
করিয়াছিল; এবং বিবাহের দিনে আপনাদের কুলগুরু এক আজীবকের; 
নিকট গিয়া জিজ্ঞাসা করিয়াছিল, “ প্রভু, আজ একটা মাঙ্গলিক কার্যের 
উদেষাগ করিয়াছি ; দেখুন ত আজ শুভ নক্ষত্র আছে কি না।” “ইহারা 
আপন ইচ্ছায় দিন স্থির করিয়া এখন আমায় নক্ষত্রের কথা জিজ্ঞাস! 
করিতে আসিয়াছে; এই ভাবিয়া আজীবক মনে মনে বিরক্ত হইলেন এবং 
স্থির করিলেন ' অগ্কার আয়োজন পণ্ড করিব।;” অনন্তর তিনি বলিলেন, 
“ আজ নক্ষত্র অতি অশুভ; ইহাতে বিবাহ হইলে মহা বিপদ ঘটিবে। ” 
বরপক্ষের লোকে আঁজীবকের কথ। বিশ্বাস করিয়া সে দিন কন্তালয়ে 
গেল না। এ দিকে জনপদবাঁসীরা বর আসিল না দেখিয়া বলিতে লাগিল, 
“ এরা কিরূপ লোক ? নিজেরাই স্থির করিল আজ বিবাহ হইবে, 
অথচ আসিল না!” অনন্তর তাহারা সেই দিন অপর একটা পাত্র নির্বাচন 
করিয়া কন্যা সম্প্রদান করিল । 

পর দিন নগরবাসীর! কন্যাক ভার গৃহে উপস্থিত হইয়। পাত্রী সন্প্রদাঁন 
করিতে বলিল । তাহা শুনিয়া জনপদ বাসীর! বলিল, “ নগরবাসী লৌকগুল৷ 
দেখিতেছি অতি নির্লজ্জ ! তোমরা! নিজেরাই দিন স্থির করিলে, অথচ 
যথাসময়ে আসিলে না! কাজেই আমরা অন্য পাত্রের সহিত কন্যার 
বিবাহ দিয়াছি।’’ « আমরা আজীবককে জিজ্ঞাসা করিয়া জানিলাঁম, 
কাল শুভ নক্ষত্র ছিল না; সেই জন্যই আসি নাই ; আজ পাত্র লইয়া 
আঁসিয়াছি, কন্যা সম্প্রদান করুন|” “তোমরা আসিলে না দেখিয়া 
আমরা অন্য পাত্রে কন্যা দান করিযাছি। এখন দন্ড কন্যাকে আবার 
কিরূপে দান করিব ?” ছুই পক্ষে যখন এইরূপ বাঁদানুবাদ করিতেছে, 


১ আঁজীবক বা আজীবিক-্মক্খলিপুজ গোমাল কর্তৃক প্রতিষ্ঠিত সন্র্যাসি-সম্প্রদায়। মহানারদ 
কাগ্যপ-জাতকে (৫৪৪-নংখাক ) ইহারা “অচেলক" অর্থাৎ নগ্ন নামেও অভিহিত হইয়াছেন । ইহার। 
বৌদ্ধবিরোথী ওঞ্উচ্ছেদবাদী ছিলেন । 


৩৬ জাতক-মপ্জরী 


তখন নগরবাসী এক পণ্ডিত কোন কাধ্যোপলক্ষে সেই জনপদে উপস্থিত 
হইলেন। নগরবাপীরা কুলগুরুর উপদেশানুসারে অশুভনক্ষত্রহেতু 
যথাসময়ে পাত্রীর আঁলয়ে উপনীত হয় নাই শুনিয়! তিনি বলিলেন, 
“নক্ষত্রের ভাঁলমন্দে কি আসে যায়? কন্যালাভ করা কি শুভগ্রহের 
ফল নহে? 

মুর্খ যেই সেই বাছে শুভ শুভক্ষ-ণ, 

অথচ সে শুভ ফল না লভে কখন। 


সৌভাগ্য নিজেই শুভগ্রহ আপনার ; 
আকাশের তাঁরা_তার শক্তি কোন্‌ ছাঁর ?” 


নগরবাঁপীদের বিবাদ করাই সার হইল; তাহারা বিফলমনোরথ হইয়া 
নগরে ফিরিয়া গেল। 


ঘি মঙ্গল-জাতকের বর্তমান বস্তু এবং নক্ষত্র-জাতকের কগ| পড়িলে দেখা যায় বৌদ্ধের। লোকের 
কুমংস্কার দূর করিবার জন্য কতদূর অগ্রসর হইয়াছিলেন। 


পী্চণীলুশ্-জাতক্ক 


বারাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব মহিষীর গর্ভে জন্মগ্রহণ 
করিয়াছিলেন । তাহার নীমকরণ-দিবসে তদীয় জনক-জননী অষ্টশত 
ব্ৰাহ্মণকে যথেষ্ট উপহার দিয়! পুলের অদৃষ্ট কিরূপ হইবে জিজ্ঞাস! 
করিলেন। ত্রীক্গণেরা বোধিসত্বকে সথলক্ষণসম্পন্ন দেখিয়া উত্তর করিলেন, 
“মহারাজ, এই কুমার আপনার মৃত্যুর পর.রাজপদ লাভ করিয়া সর্ব গুণো- 
পেত ও প্রবলপ্রতাপান্বিত হইবেন; পঞ্চবিধ আয়ুধের প্রভাবে ইহার 
যশঃ সর্বত্র বিকীর্ণ হইবে; সমস্ত জন্বুদ্বীপে ইহার সমকক্ষ কেহ থাকিবে 


»৯. আবুধ-আযুধ | খড়গ, শক্ত, ধনু, পরশু ও চন্ম এই পঞ্চায়ুধ। ৯ 


পর্ধাবুধ-জাতক ৩৭ 
না” এই ভবিষ্যদ্বাণী শুনিয়া বোধিসত্বের জনক-জননী তাহার নাম 
রাঁখিলেন পঞ্চায়ুধ কুমার ।' 

বোধিসত্ব যখন ষোড়শ বশে উপনীত হইয়। হিতাহিত বিবেচনা করিবার 
ক্ষমতা লাভ করিলেন, তখন ব্রঙ্গদন্ত এক দিন তাহাকে ডাকিয়া বলিলেন, 
“বৎস, এখন বিদ্যা শিক্ষা কর ৷” বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, “কাহার 
নিকট বিদ্যা শিক্ষা করিব, বাবা?” রাজ! বলিলেন, “গান্ধীর-রাজ্যে তক্ষশিল। 
নগরে ১ এক সুবিখ্যাত আচাধ্য আছেন; তাহার নিকটে গিয়। বিদ্ভাভ্যাস 
কর। তাহাকে এই সহজমুদ্রা দক্ষিণ! দিও ৷” 

বোঁধিসত্ব তক্ষশিলায় গমন করিয়। বিচ্ভ। শিক্ষ। করিলেন। অনন্তর, 
যখন তিনি বারাণসীতে প্রতিগমন করিতে চাঁহিলেন, তখন আঁচাধ্য তাহাকে 
পঞ্চবিধ আয়ুধ দিলেন। বোৌধিসন্ব সেই পঞ্চায়ুধ লইয়া আঁচাধ্যকে 
প্রণিপাত-পুর্বক বাঁরাণসীর অভিমুখে যা করিলেন। পথে এক বন 
ছিল; সেখানে শ্লেষলোম-নামে এক যক্ষ বাস করিত। বৌধিসত্ব এই 
বনের নিকটবন্তী হইলে যাহারা তাহাকে দেখিতে পাইল, তাহার! তাহাকে 
আর অগ্রসর হইতে বারণ করিল। তাহার! বলিল, “ঠাকুর, এই বনে 
প্রবেশ করিও না; ইহার মধ্যে শ্রেষলোম-নামে এক যক্ষ আছে; সে 
যাহাকে দেখিতে পায়, তাহাকেই মারিয়া ফেলে!” বোধিসত্ব আত্মবল 
বুঝিতেন; তিনি নির্ভীক সিংহের শ্ঠায় বনে প্রবেশ করিলেন এবং উহার 
মধ্যভাগে উপনীত হইলেন। তখন যক্ষ ভীষণ মুগ্ডি ধারণ করিয়! তাহার 
সম্মুখে আবির্ভূত হুইল। তাহার শরীর তালতরুর ন্ঠায়, মস্তক একটা 
কূটাগারের ২ ন্যায়, চক্ষু দুইটা দুইটা গাঁমলাঁর মৃত, উপরের দুইটা দাত দুইট। 
মূলার মত, মুখ বাঁজপাঁখীর মুখের মত, উদর নান বর্ণে চিত্রিত, হস্ত ও 
পাদ নীলবর্ণ। সে বৌধিসত্বকে বলিল, “কোথায় যাচ্ছ? থাম; তুমি 
আমার খাগ্ভ।” বোধিসত্ব বলিলেন, “দেখ যক্ষ, আমি নিজের বল বুঝিয়। 


১ প্রাচীন কালে তক্ষশিলা বিঘ্যালোঁচনার একটা প্রধান স্থান ছিল। এখানে বিখ্যাত অধ্যাপকগণ 
নানা দিগ্দেশাগত ছাক্রাগকে বেদ, বেদাঙ্গ, আযুবেবদ, ধনুব্বদ প্রভৃতি বিবিধ শান্স শিক্ষা দিতেন। 
সুপ্রসিদ্ধ জীবন-কৌমারভৃত্য এই তক্ষশিলাতেই চিকিৎসাঁশান্ত্র অধ্যয়ন ঝরিয়াছিলেন। 

২ কুভভীগার_ চিলা কোঠা। 


৩৮ জাঁতক-মঞ্জরী 


শুঝিয়াই এই বনে প্রবেশ করিয়াছি । তুমি সাবধান হইয়া আমার কাছে 
আসিও। কারণ আমি বিষাক্ত শর নিক্ষেপ করিয়া, তুমি যেখানে দীড়াইয়! 
আছ সেইখাঁনেই, তোমায় নিপাত করিব |” ইহা! বলিয়। তিনি শরাসনে 
হলীহলযুক্ত শরসন্ধীন করিয়! যক্ষের উপর নিক্ষেপ করিলেন। কিন্তু উহ 
যক্ষের লোমে আবদ্ধ হইয়! ঝুলিতে লাগিল । তাহার পর বৌধিসত্ব একে 
একে পঞ্চাশটা শর নিক্ষেপ করিলেন; কিন্তু সমস্তই যক্ষের লোমে 
আবদ্ধ হইয়া! রহিল, শরীর বিদ্ধ করিতে পারিল না। যক্ষ এক বার গা 
ঝাড়! দিয়া সমস্ত বাণ নিজের পাঁদমুলে ফেলিয়া! দিল, এবং বোধিসত্বকে 
ধরিবাঁর জন্য অগ্রাসর হইল । বোঁধিসত্ব হুঙ্কার ছাড়িয়া খড়গ নির্ষোষিত 
করিয়। আঘাত করিলেন। এ খড় গখানা তেত্রিশ অঙ্গুলি দীর্ঘ ছিল; কিন্ত 
ইহাঁও যক্ষের লোম স্পর্শ করিবামীত্র আবদ্ধ হইয়া রহিল। অনন্তর 
বোধিসত্ব শক্তি নিক্ষেপ করিলেন, মুদগর-দ্বারা প্রহার করিলেন; কিন্তু 
সমস্তই অন্যান্য অস্ত্রের ন্যায় যক্ষের লোমে আবদ্ধ হইয়। রহিল। তখন 
বোধিসত্ব সিংহ-নিনাদে বলিলেন, “যক্ষ! আমার নাম যে পর্য়ুধ 
কুমার, তাহ। কি তুমি শুন নাই? আমি যে কেবল ধনুর্ববাঁণাদি অস্ত্রের 
উপর নির্ভর করিয়াই তোমার বনে প্রবেশ করিয়াছি তাঁহা মনে করিও না; 
আমি নিজের বল বুঝিয়াই আসিয়াছি। আমি এক মুষ্ট্যাঘাতে তোমার 
শরীর চুণ-বিচুর্ণ করিতেছি ।” তিনি দৃঢ়সঙ্কল্পের ভাব দেখাইয়া দক্ষিণ 
হস্ত-দ্বারা যক্ষকে প্রহার করিলেন, কিন্তু এ হস্ত তাহার লোমে আবদ্ধ 
হইয়া রহিল; বাম হস্ত-দ্বার৷ আঘাত করিলেন, বাম হস্তও আবদ্ধ হইল; 
দক্ষিণ পাঁদ-দ্বারা আঘাত করিলেন. দক্ষিণ পাদও আবদ্ধ হইল; বাম পাঁদ- 
দ্বারা আঘাত করিলেন, বাম পাদও আবদ্ধ হইল। কিন্তু তখনও বোধিসত্ত 
নিবীর্ধ্য হইলেন না। “তোমাকে এখনই চুণ-বিচর্ণ করিব” বলিয়। 
এ বার তাহাকে মস্তক-দাঁরা আঘাত করিলেন; কিন্তু মস্তকও লোমজাঁলে 
আবদ্ধ হইয়া রহিল । 

এইরূপে পঞ্চাঙ্গে পঞ্চ স্থানে আবদ্ধ হইয়া! বোধিসত্ব যক্ষের দেহের উপর 
ঝুলিতে লাগিলেন, কিন্তু তিনি পূর্ববব নির্ভয় ও অকম্পিত রহিলেন। 
যক্ষ ভাঁবিল, ‘ এই ব্যক্তি দেখিতেছি সামান্য লোক নহে; এ+অদ্বিতীয় 


পঞ্চাবুধ-জাতক ৩৯ 


পুরুষসিংহ; আমার ন্যায় যক্ষের হাতে পড়িয়াও ইহার কিছুমাত্র সন্ত্রাস 
জন্মে নাই। আমি এত দিন এই পথে মানুষ ধরিয়া খাইতেছি, কিন্তু 
কখনও এরূপ নিভীক লোক দেখি নাই। এ যে কিছুমাত্র ভয় পাঁইতেছে 
ন|, ইহার কারণ কি?’ সে বোঁধিসত্বকে তখনই খাইয়া ফেলিতে 
সাহস করিল না; সে জিজ্ঞাসা করিল, “ ঠাকুর, তোমার মরণভয় 
নাই কেন?” 

বোধিসত্ব উত্তর দিলেন, “যক্ষ! ভয় করিব কেন? এক বার 
জন্মিলে এক বার মরণ, ইহা ত অবধারিত। অধিকন্তু আমার উদরে 
বজায়ুধ ১ আছে; তুমি আমাকে খাইতে পার, কিন্তু এ আয়ুধ জীর্ণ 
করিতে পারিবে না; উহ! তোমার অন্ত্রগুলি খগুবিখণ্ড করিবে; স্বৃতরাং 
আমার মরণে তোমারও মরণ হইবে। এখন বুঝিলে, আমার মরণভয় 
নাই কেন?” 

ইহু। শুনিয়। যক্ষ ভাবিতে লাগিল, “ এই ত্রাঙ্গণকুমার সত্যই বলিয়াছে। 
এরূপ পুরুষসিংহের শরীরের মুদ্গবীজমী ত্র মাংসও আমি জীর্ণ করিতে 
পারিব না। ইহাকে ছাড়িয়া দেওয়া যাউক।” এইরূপে নিজমরণভয়ে 
ভীত হইয়া সে বোধিসত্বকে ছাড়িয়া দিয়া বলিল, “ ব্রা্মণকুমার, তুমি 
পুরুষসিংহ; তুমি আমার হস্ত হইতে রাহুগ্রস্ত চন্দ্রের ন্যায় মুক্তিলাভ 
করিয়া জ্ঞাতিবর্গের ও স্ুহৃজ্জনের আনন্দবদ্ধনার্থ স্বদেশে গমন কর।", 

বোঁধিসত্ব বলিলেন, “যক্ষ! আমি ত চলিলাঁম; কিন্তু তোমার কি 
গতি হইবে? তুমি পূর্ববজন্মকৃত অকুশল কর্মের ফলে অতিলোঁভী, হিংসা" 


১ জ্ঞানরূপ অন্্র। বাইবল ও বৌদ্ধ শাস্বে জ্ঞান, গাস্তিকা-বুদ্ধি প্রভৃতি আত্মার রক্ষামাধক 
গুণগুলি অস্ত্রশক্। দিবে বণিত হইয়াছে । এ সম্বন্ধে বাইবল হইতে কয়েকটা বচন উদ্ধত হইল :-- 

‘‘ Take unto you the whole armour of God, that ye nay he able to withstand in 
the evil day............Stand. baving your loins girt about with truth, and having on 
the breastplate of righteonusvess, 1nd your feet shod with the preparation of the 
gospel of pence: Ahove all, taking the shield of faith wherewith ye sball le 
able to quench all the fiery darts of the wicked. And take the helmet of salvation 
4nd the sword of the Spirit, which is the word uf God "71000, vi. 18-17. 

6ম be suber, putting on the breastplate of faith and love. and for 


an helmet,d.lhe hope of salvation. '—1. Thess. v. 8, 


৪০ জাঁতক-মঞ্জরী 
পরায়ণ, পররক্তমাংসভুক্‌ যক্ষরূপে জন্মগ্রহণ করিয়াছ। যদি ইহ জীবনেও 
এইরূপ অকুশল কর্ম্মেই নিরত থাক, তবে তোমাকে এক অন্ধকার 
হইতে অপর অন্ধকারে গতি লাভ করিতে হইবে । কিন্তু যখন আমার দর্শন 
লাভ করিয়াছ, তখন আর অকুশল কন্মে আসক্ত থাকিতে পারিবে না। 
প্রাণিহত্যা মহাপাপ; নিরয়গমন, তীধ্যগ্যোনিলাভ, প্রেত বা অস্থররূপে 
পুনর্জন্ম গ্রহণ প্রভৃতি ইহার অপরিহার্য পরিণাঁম। যদি দৈবাৎ নররূপেও 
পুনর্জন্ম লাভ হয়, তাহা হইলেও প্রীক্তনফলে আয়ুক্ধাল অতীব অল্প 
হইয়া থাকে ।, 

এবংবিধ উপদেশ-পরম্পরায় বৌধিসত্ব পঞ্চছুঃশীল কর্মের অশুভ ফল 
এবং পঞ্চশীলের শুভ ফল প্রদর্শন করিলেন। এইরূপে নানা উপায়ে 
তিনি যক্ষের মনে পারলৌকিক ভয় উত্পাদিত করিলেন এবং তাহাকে 
সংযমী ও পঞ্চশীলপরায়ণ করিয়া তুলিলেন। অনন্তর তাহাকে এ 
বনের দ্রেবত্বপদে স্থাপিত করিয়া, পুজোপহাঁর গ্রহণ করিবার অধিকার 
দিয়। এবং অপ্রমন্ত থাকিতে বলিয়৷ বোৌধিসত্ব বন হইতে নিক্ষান্ত হইলেন। 
পথে যে সকল লোকের সহিত সাক্ষাৎকার হইল, তাহাদিগকে তিনি 
যক্ষের প্রকৃতি-পরিবর্তনের সংবাদ দিয়া গেলেন । 

অবশেষে পঞ্চায়ুধ কুমার বাঁরাণসীতে প্রতিগমন-পুর্ববক মাতাপিতাকে 
প্রণাম করিলেন । উত্তরকাঁলে স্বয়ং রাজপদ লাভ করিয়া তিনি যথাধর্্ম 
প্রজাপালন করিয়াছিলেন এবং দাঁনাদি পুণ্যব্রতের অনুষ্ঠান-পূর্ববক 
কন্মীনুরূপ ফলভোগার্থ পরিণত বয়সে পঞ্চত্ব প্রাপ্ত হইয়াছিলেন। 


83 জামেরিকার যুক্তরাজ্যের দক্ষিণ।ংশে নিগ্রোদিগের মধ্যে রিমাস্‌ কাকার গল ( Tales of 
Uncle Remus) নামে কতকগুলি গল্প প্রচলিত আছে । তাঁহার মধো 0৮৮9ধ)য-লামক আখ্যায়িকার 
সহিত পঞ্চাযুধ কুমারের আখ্যায়িকার সাদৃপ্য দেখা যায়। প্রাচীনকালে শুর, ভৃগুকচ্ছ প্রভৃতি স্থানের 
কিংবা আরবদেশের বণিকের! ভারতবর্দ হইতে এই আখ্যায়িকা লইয়। আফ্রিকার নিগ্রোদিগের মধ্যে 
প্রচার করিয়াছিল এবং শেষে নিগ্রো দানের! উহা আমেরিকায় প্রচার করিয়াছিল, এই সিদ্ধান্ত ভিন 
উক্ত সাদৃশ্ঠের অন্য হেতু দেখা যায় না । 


> বৌদ্ধ মতে অকালমৃত্যু পূর্বজন্মার্জিত ছুষ্ধাতির ফল। যে বাক্তি দুর্লভ মানব*ন্ম লাভ করিঘ। 
মানবের কৃত্যদমূহ সম্পাদন করিবার পূর্বেই মৃত্যুমুখে পতিত হয়, তাহাকে নিতান্ত দুর্ভাগা বলিতে হইবে। 


কুদ্দীল-জাতক ৪১ 


কুদ্দাল-জাঁতক্ক 


বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব পর্ণিককুলে * জন্মগ্রহণপূর্ববক 
ক্রমে প্রাপ্তবয়৷ ও হিতাহিত-বিচারণক্ষম হইলেন। তাহার নাম হইল 
“কুদ্দালপৃণ্ডিত”। তিনি কুদ্দালদ্বারা একখণ্ড জমি আঁবাদ করিয়া তাহাতে 
শাক, লাউ, কুমড়া, শশ প্রভৃতি উৎপাদন করিতেন এবং সেই সমস্ত 
বিক্রয় করিয়া অতিকষ্টে জীবিকা নির্বাহ করিতেন। গৃহে সেই 
একখানি কৌঁদাঁলি ভিন্ন তাঁহার অন্য কোঁন সম্বল ছিল না। একদিন 
তিনি চিন্ত করিতে লাগিলেন, গৃহে থাকিয়া আমার কি সখ? আমি 
গৃহ ত্যাগ করিয়! প্রত্রাজক হইব? এই সঙ্কল্প করিয়া তিনি কোঁদালিখাঁনি 
লুকাইয়া রাখিয়৷ প্রব্রজ্য গ্রহণ করিলেন । 

কিন্তু বোধিসত্ব সেই ভৌত কোঁদালির লোভ দমন করিতে পাঁরিলেন 
না; তিনি গৃহে ফিরিলেন। এইরূপ পুনঃ পুনঃ ঘটিতে লাগিল,_তিনি 
ছয় বার কোঁদালি লুকাইয়া রাখিয়া প্রত্রাজক হইলেন এবং ছয় বারই গৃহে 
ফিরিয়া আসিলেন। অনন্তর সপ্তম বারে তিনি এইরূপ চিন্তা করিতে 
লাগিলেন, “আমি এই কুণ্ড কুদ্দালের মাঁয়াতেই পুনঃ পুনঃ গৃহে 
আসিতেছি ; এবার ইহা মহানদীর মধ্যে নিক্ষেপ করিয়| প্রব্রজ্যা লইব ।? 
তখন তিনি নদীতীরে গিয়া, পাছে কুদ্দালের পতনস্থান দৃষ্টিগোচর হইলে 
প্রত্যাবর্তনপূর্ববক উহা! উদ্ধার করিবার ইচ্ছা হয় এই আশঙ্কায়, চক্ষুদ্ধয় 
নিমীলন করিলেন, বাঁট ধরিয়া হস্তিসমবলে মস্তকৌপরি তিন বার ঘুরাইয়। 
কুদ্দীলখাঁনি নদীর মধ্যভাগে নিক্ষেপ করিলেন এবং “আমি জিতিয়াঁছি ! 
আমি জিতিয়াছি! আমি জিতিয়াছি ! ” বলিয়া তিন বাঁর সিংহনাদ করিলেন। 

বারাণসীর রাজ! প্রত্যন্তবাসী প্রজাঁদিগের বিদ্রোহ দমন করিয়। 
রাজধানীতে প্রত্যাবর্তন করিতেছিলেন। তিনি সেই নদীতেই অবগাহন- 
পুর্ববক সর্ববালঙ্কারভূষিত এবং গজক্কন্ধারূঢ হইয়া গমন করিতেছেন, 
এমন সময়ে বৌধিসত্বের জয়ধ্বনি তাহার কর্ণগোঁচর হইল। তিনি 


১ যাহারা শাকসবুজি উৎপাদন করিয়া জীবিকা নির্বাহ করিত তাহারা পর্ণিক নামে অভিহিত 
হইত। বঙ্গদেশৈ পুগুরীক-নামক জাতিরও এই ব্যবসায় । পুগুরীকেরা সাধারণতঃ পু'ড়া নামে পরিচিত। 


৬ 


৪২ জীতক-মঞ্জরী 


বলিলেন, “এ লোকটা “জিতিয়াছি, জিতিয়াছি’ বলিতেছে। কাহাকে 
জিতিল ? উহাকে আমার নিকট আনয়ন কর ত।” 
বোধিসত্ব উপস্থিত হইলে রাজ! জিজ্ঞাসা করিলেন, “ভদ্র, আমি 
সংগ্রামে বিজয়ী হইয়া রাজধানীতে ফিরিতেছি। তুমি কিসে বিজয়ী 
হইলে ?” বোধিসত্ব বলিলেন, “ মহারাজ, আপনি সহস্র সহত্র, লক্ষ লক্ষ 
সংগ্রামে জয়ী হইলেও দুর্জয় রিপুগণকে জয় করিতে পারেন নাই। আমি 
কিন্তু অদ্য লোভদমনপুর্ববক রিপুজয়ী হইয়াছি।” ইহা বলিতে বলিতে 
তিনি মহানদী অবলোকন করিতে লাগিলেন, এবং ধ্যান করিয়া তন্বদর্শী 
হইলেন। তখন তাহার লোকাতীত ক্ষমতা জন্মিল, তিনি আকাশে আসীন 
হইয়! রাজাকে নিন্বলিখিত গাথায় ধর্ম্মশিক্ষা দিলেন: 
সে জয়ে কি ফল, পশ্চাতে যাহার আছে পরাজয়ভয় ? 
যে জয়ের কু নাই পরাজয় সেই সে প্রকৃত জয়। > 
ধর্ম্মোপদেশ শুনিতে শুনিতে রাজার মোহান্ধকার দূর এবং রিপুনিচয় 
প্রশমিত হইল । তাঁহার রাজ্যাভিলাষ দূরে গেল, প্রত্রজ্যালাভের বাসন৷ 
জন্মিল । তিনি বোধিসত্বকে জিজ্ঞাস! করিলেন, “আপনি এখন কোথায় 
যাইবেন ?” বোধিসত্ব বলিলেন, “ মহারাজ, আমি এখন হিমাচলে গিয়৷ 
তপস্থিভাবে বাস করিব।” “তবে আমিও প্রত্রাজক হইব” বলিয়া রাজাও 
বোধিসত্বের সঙ্গে যাত্রা করিলেন। তদ্দর্শনে রাঁজার সমস্ত সৈন্য এবং 
সমভিব্যাহারী ব্রা্ণাদি অপর সকলেও তীহীর অনুগামী হইলেন। 


শলচ্দহ-ক্ষিল্প-জাতিক্ক ২ 


বারাণসীরাজ ব্রহ্মদত্তের ছুষ্টকুমার নামে এক পুত্র ছিল। তাহার 
স্বভাব এমন ভীষণ ও নিষ্ঠর ছিল যে, লোকে তাহাকে আহত বিষধরবৎ 


> তু"-“জিতং জগৎ কেন? মনো হি যেন।” 
২ এই জাতকের মধ্যে যে গাঁথা! আছে তাহার প্রথম শব্দদ্বয় “সচ্চং কির”-সত্যং কিল 


সচ্চংকির-জাঁতক ৪৩ 


ভয় করিত। কাহারও সহিত বাঁক্যালাপ করিতে হইলে সে হয় তাঁহাকে 
গালি দিত, নয় তাঁহাকে প্রহার করিত। এই কারণে সে অন্তর 
বহিরঙ্গ সকলেরই চক্ষুঃশুল হইয়াছিল; তাহাকে দেখিলেই লোকে মনে 
করিত, যেন একটা পিশাচ তাহাদিগকে গ্রাস করিতে আসিতেছে । 

দুষ্টকুমার একদিন জলক্রীড়া করিবার জন্য বহু অনুচর সঙ্গে লয় 
নদীতীরে গিয়াছিল। সকলে ক্রীড়ায় মত্ত হইয়াছে, এমন সময়ে মহামেঘ 
দেখ! দিল, চাঁরিদিক্‌ অন্ধকারে আচ্ছন্ন হইল। তাহা দেখিয়া দুষ্টকুমার 
পরিচারকদিগকে বলিল, “আমাকে নদীর মাঝখানে লইয়া চল্‌, এবং সেখান 
হইতে স্থান করাইয়া আন্‌ ।” পরিচাঁরকেরা তাঁহাকে নদীর মধ্যভাগে 
লইয়| গিয়া পরামর্শ করিল, “এস, আমরা এই পাপিষ্ঠকে মারিয়া ফেলি; 
রাজা আমাদের কি করিবেন?” অনন্তর “ নিপাত যাও, কালকর্নি ” 
বলিয়। তাহার রাজকুমারকে জলে ফেলিয়া দিল এবং নিজেরা তীরে 
ফিরিয়। আসিল। সেখানে কুমারের সহচরের! জিজ্ঞাসা করিল, “কুমার 
কোথায়?” তাহারা বলিল, “কই, তাহাকে ত দেখিতে পাইতেছি 
না। বোধ হয় তিনি ঝড়জল দেখিয়া আগেই উঠিয়া আসিয়াছেন 
এবং বাড়ী গিয়ীছেন। ৮ 

তাঁহারা সকলে রাজবাড়ীতে ফিরিয়া গেল। রাজা জিজ্ঞাসা করিলেন, 
“ কুমার কোথায় ?” তাঁহারা বলিল, “আমরা জানি না, মহারাজ! 
মেঘ উঠিয়াছে দেখিয়া ভাবিলাম, তিনি আগেই চলিয়া আসিয়াছেন ; 
কাজেই আমরাও ফিরিয়া আসিলাম।” রাঁজা তৎক্ষণাৎ, পুরদ্বার খুলিয়া 
নদীর তীরে গমন করিলেন এবং তন্ন তন্ন করিয়া পুত্রের অনুসন্ধান করাইতে 
লাগিলেন ; কিন্তু কোথাও তীহার খোঁজ-খবর পাইলেন ন|। 

এ দিকে কুমারের কি দশা হইল শুন। সে মেঘান্ধকারে দিশাহাঁর৷ 
হইয়। জোতে গাঁ ঢালিয়। দিল; শেষে একটা গাছের গুঁড়ি ভাসিয়া 
যাইতেছে দেখিয়া তাহার উপর চাঁপিয়া৷ বসিল এবং মরিবার ভয়ে “রক্ষা 
কর,” “রক্ষা কর ” বলিয়! চীৎকার করিতে লাগিল । 

[ ক্ৰমে রাজপুজের তিনটা সঙ্গী জুটিল।] বারাণসীর এক ধনশীলী 
বণিক এ *নদীর ধারে চলিশ কোটি স্বর্ণমুদ্রা পুতিয়া রাখিয়াছিলেন। 


58 জাঁতক-মঞ্জরী 


অত্যধিক অর্থলালসা-নিবন্ধন মৃত্যুর পর তিনি সর্পরূপে জন্মগ্রহণপূর্ববক 
এ গুপ্ত ধনের নিকটস্থ একটা বিষরে বাস করিতেছিলেন। এইরূপ, 
অপর এক বণিক্‌্ও ত্রিশ কোটি স্বর্ণ সঞ্চয় করিয়া রাঁখিয়াছিলেন এবং 
ধনতৃষ্ণার প্রবলতাঁবশতঃ ইন্দুররূপে পুনর্জন্ম লাভ করিয়া সেই অর্থ পাহারা 
দিতেছিলেন। [ যখন অতিবৃষ্টিবশতঃ নদীতে বান আসিল ] তখন সর্প 
ও ইন্দুর উভয়েরই গর্তে জল প্রবেশ করিল, এবং তাহার! বাহির হইয়! 
সাতার দিতে দিতে চলিল। অনন্তর সেই কাষ্ঠখণ্ড পাইয়া উহার এক 
প্রান্তে সর্প ও অন্য প্রান্তে ইন্দুর আরোহণ করিল। [তাহার পর 
একটা শুকপাখী আসিয়াও উহার উপর আশ্রয় লইল। ] এ শুক নদীর 
ধারে একটা শাল্লী বৃক্ষে বাস করিত। বন্যার বেগে বৃক্ষটা উৎপাটিত 
হইয়৷ নদীগর্ভে পড়িল; শুক উড়িয়া পলাইতে চেষ্টা করিল, কিন্তু 
কিয়দ্দুর উড়িতে না উড়িতেই বৃষ্টির বেগে সেই প্লবমান কাষ্ঠখণ্ডের উপর 
গিয়া পড়িল। এইরূপে চারিটা প্রাণী এক খণ্ড কাষ্ঠ আশ্রয় করিয়া 
ভাঁসিতে ভাঁসিতে চলিল। [ক্রমে রাত্রি হইল । ] 

যে সময়ের কথা হইতেছে, তখন বোধিসত্ব উদীচ্য ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ- 
পূর্বক প্রব্রজ্যা অবলম্বন করিয়৷ এ নদীর এক নিবর্তন-স্থানে * পর্ণকুটারে 
বাঁস করিতেন। তিনি নিশীথকালে ইতস্ততঃ পাদচারণ করিতেছেন, এমন 
সময়ে রাঁজপুজ্রের আর্তনাদ শুনিতে পাইলেন। “আমার ন্যায় দয়া- 
দাক্ষিণ্য-ব্রত মুনি নিকটে থাকিতে এই মহাপ্রাণী মারা গেলে বড় 
পরিতাপের কারণ হইবে; আমি জল হইতে উদ্ধার করিয়া উহার প্রাণ 
বাঁচাইৰ* এই সঙ্কল্প করিয়৷ বৌধিসত্ব তাহাকে “ভয় নাই,» “ভয় নাই” 
বলিয়। আশ্বাস দিলেন এবং নদীগর্ভে লাঁফাইয়। পড়িলেন। তাহার 
শরীরে হস্তীর মত বল ছিল; তিনি এক টানে গু ড়িটাকে তীরের নিকট 
আনিলেন এবং রাঁজপুজ্রকে তুলিয়া উপরে রাখিলেন। অনন্তর সর্প, 
ইন্দুর ও শুকের দিকে তাঁহার দৃষ্টি পড়িল। তিনি সকলকেই আশ্রমে 
লইয়া গেলেন এবং আগুন জ্বালিয়া প্রথমে ইতর প্রাণী তিনটার, পরে 


» বাকের মোড়ে। li 


সচ্চংকির-জাতক ৪৫ 


রাঁজপুজের শরীরে সেক দিতে লাগিলেন। তিনি ভাবিলেন, “ইতর 
প্রাণীরা দুর্ববল ; অতএব ইহাদেরই অগ্রে পরিচধ্যা করা উচিত ৷’ 
অতিথিচীরিটার আহারার্থ ফলাদি পরিবেষণ করিবার সময়েও তিনি প্রথমে 
সর্প, ইন্দুর ও শুককে খাঁওয়াইলেন, পরে রাজপুল্রকে খাইতে দিলেন। 
ইহা! দেখিয়া দুষ্টকুমারের বড় ক্রোধ হইল। সে ভাঁবিল, “আমি রাজপুজ্র, 
অথচ এই ভগুতপস্থী আমার অপেক্ষা ইতর জন্তগুলার অধিক আঁদর- 
অভ্যর্থনা করিতেছে!’ এইরূপে রাঁজপুজ্রের হৃদয়ে বৌধিসত্বের প্রতি 
বিকট ক্রোধের উদ্রেক হইল । 

বোধিসত্বের শুশ্রষার গুণে কয়েকদিনের মধ্যে রাজপুত্র ও সর্পাঁদি 
সকলেই সুস্থ ও সবল হইল; বন্যার জলও কমিয়! গেল। বিদায় লইবার 
সময়ে সর্প বোধিসত্বকে বলিল, “বাবা, আপনি আমার বড় উপকার 
করিলেন। আমি নির্ধন নহি; অমুক স্থানে আমার চল্লিশ কোটি 
স্বর্ণমুদ্রা আছে। যদি আপনার কখনও প্রয়োজন ঘটে, তবে এ ধন 
আপনারই জাঁনিবেন। আপনি সেখানে গিয়। ‘দীঘ!’ বলিয়া ডাকিবেন ; 
আমি বাহির হইয়া উহা! আপনাকে দ্রিব।” ইন্দুরও বলিল, “ আপনি 
আমার বিবরের নিকট গিয়া “ইন্দুর” বলিয়া ডাকিবামাত্র আমি বাহিরে 
আসিয়৷ আমার ত্রিশ কোটি স্বর্ণ আপনাকে দিব।” শুক বলিল, “ বাবা, 
আমার সোণারূপা নাই; কিন্তু যদি আপনার কখনও ভাল ধানের 
দরকার হয়, তবে অমুক গাছের নিকট গিয়া ‘শুক’ বলিয়া ডাকিবেন। 
আমি জ্ঞাতিবন্ধুর সাহায্যে আপনার জন্য গাঁড়ীগাড়ী ভাল ধান যোগাড় 
করিয়া দিব ।” মিব্রদ্রোহী রাজপুত্র ভাবিয়াছিল, ‘ বেটাকে নিজের কোঠে 
পাইলে মারিয়া ফেলিব;* সে বিদাঁয় লইবার সময়ে ধন্মসঙ্গত কোন 
কথাই বলিল না; মনের ভাব গোপন করিয়া কহিল, “আমি রাজা 
হইলে একবার আমার বাড়ীতে পায়ের ধূল| দিবেন; আমি অন্ন, বস্ত্র 
শয্যা ও ভৈষজ্য ১ এই চতুৰ্ব্বিধ উপচার দিয়া আপনার পুজা. করিব । ৮ 
ইহার কিছুদিন পরেই দুরাত্ম। বারাণসীর রাজপদে প্রতিষ্ঠিত হইল। 


» এখানে ভৈষজ্য শব্দে ঘৃত, নবনীত, তৈল, মধু ও গুড় এই পঞ্চ দ্রব্য বুঝাইতেছে। 


৪৬ জাতক-মঞ্জরী 


একদিন বোধিসত্বের ইচ্ছা হইল, ইহার! প্রতিজ্ঞামত কাজ করে কি 
ন! পরীক্ষা করি। তিনি প্রথমে সর্পের বিবরের নিকট গিয়৷ ‘দীখা’ 
বলিয়া ডাকিলেন। সে শুনিবামাত্র এক ডাকেই বাহিরে আসিল এবং 
প্রণিপাতপুর্ববক বলিল, “ বাবা, এইখানে চল্লিশ কোটি স্বর্ণ আছে; 
আপনি সমস্ত তুলিয়া লইয়া যাঁন।”” বোঁধিসত্ব বলিলেন, “ বেশ, তাহাই 
করা যাইবে; যখন প্রয়োজন হইবে, তখন এ কথা স্মরণ করিব ।” 
অনন্তর সেখান হইতে বিদায় লইয়। তিনি ইন্দ্রের গর্তের নিকট গেলেন 
এবং “ইন্দুর” বলিয়া ডাঁকিলেন। ইন্দুরও সর্পের ন্যায় বাহিরে আসিয়া! 
নিজের গুপ্তধন সমর্পণ করিতে চাঁহিল। তাঁহার পর বোঁধিসত্ব শুকের 
বাসার নিকট গেলেন এবং ‘শুক’ বলিয়া ডাকিলেন। শুক বৃক্ষের 
অগ্ৰে বসিয়াছিল; সে ডাক শুনিবামাঁত্র উড়িয়া নীচে আসিল এবং সসম্মানে 
জিজ্ঞাস! করিল, “বাবা, জ্ঞাতিবন্ধুদিগকে লইয়া! হিমালয়ের পাদদেশ 
হইতে আপনার জন্য স্বয়ংজাত ধান্য সংগ্রহ করিয়া আনিব কি?” 
বোঁধিসত্ব বলিলেন, “ যখন প্রয়োজন হইবে, তখন তোমার এই কথা 
ভুলিব না । এখন তুমি বাসায় ফিরিয়া যাও ৷ ” 

শুকের নিকট হইতে বিদায় লইয়া বৌধিসত্ব রাজাকে পরীক্ষা করিবার 
জন্য বাঁরাঁণসীতে গিয়! রাঁজোগ্ভানে উপস্থিত হইলেন এবং পরদিন 
ভিক্ষীচর্য্যার জন্য তপস্থিজনোচিত বেশে নগরে প্রবেশ করিলেন। তখন 
সেই মিত্রদ্রোহী রাজ! নানালঙ্কীর-শোঁভিত গজপুষ্টে আরোহণ করিয়! 
বহু অনুচরসহ নগর প্রদক্ষিণ করিতে বাহির হইয়াছিল । বোধিসত্বকে 
দুর হইতে দেখিয়াই পাপিষ্ঠ মনে করিল, ‘এ সেই ভগ্ুতপস্থী আমার 
স্কন্ধে চাপিতে আসিতেছে । ও যে আমার উপকার করিয়াছে তাহা 
লোকের নিকট বলিবার অবসর দেওয়া হইবে না; তাহার পূর্বেই উহার 
শিরশ্ছেদের ব্যবস্থা করিতে হইবে ।” এই সঙ্কল্প করিয়া সে অনুচর- 
দিগের দিকে তাঁকাইল। তাহারা “মহারাজের কি আজ্ঞা ৮ বলিয়া 
সসন্রমে আদেশ প্রতীক্ষা করিতে লাগিল । সে কহিল, “ এ ভণ্ড তপস্থীটা 
ভিক্ষার জন্য আমাকে জাঁলাতন করিতে আসিতেছে । দ্েখিস্‌্, এ 
কাঁলকর্ণী যেন আমার কাছে ধেঁষিতে না পারে। উহার হাত এখনই 


সচ্চং-কির-জীতক ৪৭ 


বান্ধিয়া ফেল্‌, উহাকে প্রত্যেক চৌমাথাঁয় দাড় করাইয়! প্রহার কর্‌, নগরের 
বাহিরে মশানে লইয়া যা; সেখানে আগে উহার মাথাটা কাট; তার পর 
ধড়টা শূলে চাঁপাইয়া দে। ” 

আজ্ঞাবহ রাজভৃত্যগণ “যে আছ্ঞ৷” বলিয়া নিরপরাধ বোঁধিসত্বকে 
মশাঁনের দিকে লইয়। চলিল এবং প্রতি চৌমাথায় দাড় করাইয়া! তীহাকে 
নিদারুণরূপে কশাঁঘাত করিতে লাঁগিল। কিন্তু বোধিসত্ব একবারও 
“ বাপরে, মারে” বলিয়া আর্তনাদ করিলেন না, কেবল মধ্যে মধ্যে এই 
গাঁথা বলিতে লাগিলেন £ঃ= 


মানুষ আর কাঠ যাচ্ছে দু’য়ে ভেসে বানের জলে; 
কাঠ তুলি লও মানুষ ছাড়ি, লোকে ইহা বলে৷ 
সত্য সত্য সত্য ইহা বুঝ্লাম আমি আজ ; 

মানুষ তোমার শত্রু হবে, কাঠে হবে কাজ । 


রাজভূত্যেরা যখনই বোধিসত্বকে প্রহার করিতে লাগিল, তখনই 
তিনি কেবল এই কথা বলিতে লাগিলেন। [ তখন রাস্তায় বিস্তর 
লোক জমিয়াছিল। ] ইহাদের মধ্যে যাহার! বিজ্ঞ, তাহারা বোধিসত্বকে 
জিজ্ঞাসা করিলেন, “ আপনি কখনও আমাদের রাজার কোন উপকার 
করিয়াছিলেন কি?” তখন বোধিসত্ব আনুপূর্বিবক সমস্ত বৃত্তান্ত বর্ণনা 
করিয়া কহিলেন, “অতএব দেখা যাইতেছে, তোমাদের রাজাকে ভীষণ 
পীবন হইতে উদ্ধার করিয়া আমি ছুর্দশাগ্রস্ত হইয়াছি। তখন আমি 
প্রবীণদিগের উপদেশমত কাজ করি নাই বলিয়া এখন এইরূপ আক্ষেপ 
করিতেছি ।” 

বোধিসত্বের মুখে প্রকৃত কথ! শুনিয়! ক্ষত্রিয়, ব্রাহ্মণ প্রভৃতি সমস্ত 
নগরবাসী একবাক্যে চীৎকার করিয়া উঠিল, “ আঃ! রাজা কি পাপিষ্ঠ! 
এই ধন্মপরায়ণ তপস্বী উহার জীবন দিয়াছেন; কোথায় ইহাকে পূজা৷ 
করিবে; তাহা না করিয়া ইহার এত নিগ্রহ করিতেছে! এমন রাজার 
দ্বারা আমাদের কি উপকার হইবে? ধর্‌, নরাধমকে এখনই মার্‌ ৷” 
তখন তাহার! ক্রোধভরে চারিদিক হইতে রাজাকে ঘিরিয়। ফেলিল এবং 


৪৮ জাতক-মগ্জরী 


তীর, শক্তি, মুদগর, প্রস্তর, যে যাহা হাতে পাইল নিক্ষেপ করিয়। 
হস্তিস্কন্ধোপরি তাহার প্রীণবধ করিল। শেষে তাহারা পা ধরিয়া টানিতে 
টানিতে রাজার মৃতদেহ রাস্তার ধারে একটা খানায় ফেলিয়া দিল 
এবং বোধিসত্বকে সিংহাসনে বসাইল। 

বোধিসত্ব রাজপদ পাইয়া যথাধন্ম প্রজাপালন করিতে লাঁগিলেন। 
অনন্তর একদিন তাহার ইচ্ছা হইল সর্প, হন্দুর ও শুকের মনের 
ভাব আর একবার পরীক্ষা করা যাউক । তিনি বিস্তর অনুচর সঙ্গে 
লইয়া সর্পের বিবরসমীপে উপনীত হইলেন এবং “দীঘ1* বলিয়া 
ডাকিলেন। সর্প এ ডাক শুনিবামাত্র বাহিরে আসিয়৷ প্রণিপাতপূর্ববক 
নিবেদন করিল “এই আপনার ধন রহিয়াছে; গ্রহণ করিতে আজ্ঞা 
হউক ।” বোঁধিসত্ব এ চল্লিশ কোটি সুবর্ণ লইয়া অনুচরদিগের নিকট 
রাখিলেন এবং ইন্দুরের বিবরের নিকট গেলেন। সেখানেও তিনি 
যেমন ‘ইন্দুর’ বলিয়া! ডাঁকিলেন, অমনি ইন্দুর বাহিরে আসিয়া! প্রণাম 
করিয়৷ ত্রিশ কোটি স্বর্ণ মুদ্রা দিল। এই অর্থও অনুচরদিগের নিকট 
রাখিয়া বোধিসত্ব শুকের বাসার নিকট উপস্থিত হইলেন এবং “শুক; 
বলিয়। ডাকিলেন। শুকও তাহা শুনিতে পাইয়া তৎক্ষণাৎ আসিয় 
তাহাকে প্রণাম করিল এবং জিজ্ঞাসা করিল, “মহারাজের জন্য ধান্য 
সংগ্রহ করিব কি?” বোধিসত্ব বলিলেন “প্রয়োজন হইলে সংগ্রহ 
করিও; এখন চল, তোমাদিগকে রাজধানীতে লইয়া যাই।»” অনন্তর 
সত্তর কোটি স্ুবর্ণমুদ্রাসহ সর্প, ইন্দ্ুর ও শুককে সঙ্গে লইয়! তিনি 
বারাণসীতে প্রতিগমন করিলেন, এক মনোরম প্রাসাদের উ্ধতমতলে 
আরোহণ করিয়া সেখানে এ ধন রক্ষ/ করিলেন, এবং সর্পের বাসার্থ 
স্থবর্ণনালিকা, ইন্দুরের বাঁসার্থ স্ফটিকগুহা, শুকের বাঁসার্থ স্থবর্ণ- 
পঞ্জর নির্মাণ করাইয়া দিলেন। তিনি প্রতিদিন স্বর্ণপাত্রে সর্প ও 
শুকের আহারার্থ মধুমিশ্রিত লাজ , এবং ইন্দুরের জন্য গন্ধশীলীতগুঁল ২ 
দিবার আদেশ দিলেন এবং দানাদি পুণ্যকন্্ন করিতে লাগিলেন। এইরূপে 


> খই। ২ যেমন, বাঁদমতা । 


মহাস্থপিন-জাতক ৪৯ 


সর্প প্রভৃতি ইতর প্রাণিত্রয় এবং বোধিসত্ব পরস্পর সৎগ্রীতভাবে কালযাপন 
করিয়৷ স্ব স্ব কম্মফলভোগার্থ লোকান্তরে গমন করিলেন। 


EE ইতর প্রাণীরা মানুষের অপেক্ষ। কৃতজ্ঞ, ইহা প্রতিপন্ন করিবার জন্য নানা দেশে নানা গল্প 
প্রচলিত আছে। Androcles and the Lion-এর আখ্যায়িক অনেকেরই স্ুবিদিত। Gest 
Romanorum নামক কথাকোষে (১১৯-সংখ্যক আখ্যায়িকায় ) দেখা যায়, এক ব্যক্তি কোন উচ্চ- 
পদস্থ রাঁজপুরুষ, একট! সিংহ, একটা মর্কট ও একটা সর্প, এই চারিটা প্রাণীকে কূপ হইতে উদ্ধার 
করিয়! রাজপুরুষের নিকট পুরস্কারের পরিবর্তে প্রহার পাইয়াছিল ; কিন্তু ইতর প্রাণী তিনটা তাহাকে 
প্রচুর ধন দান করিয়াছিল। 

রাজ! অত্যাচারী হইলে প্রজগার৷ সময়ে সময়ে বিদ্রোহী হইয়া তাহার প্রাণান্ত পর্য্যন্ত করিত, 
জাতকের আরও অনেক আখ্যায়িকায় তাহার পরিচয় পাঁওয়! যায়। 

সর্প গুপ্তধনের প্রহরীর কাজ করে, এ বিশ্বাস অতি প্রাচীন! মুষিকের ধনলোভ-সম্বন্ধে পকতন্ত্ে 
বর্ণিত মৃষিকরাজ হিরণ্যকের কথা দ্রষ্টব্য । সোঁমদেব কথাসরিৎসাঁগরে (৯৭ম তরঙ্গে) পঞ্চতন্ত্রের 
আখ্যায়িকাই প্রায় অবিকৃতভাবে গ্রহণ করিয়াছেন; তাহার হিরণ্যক ধন লাভ করিয়াছেন চৌধ্যদ্বার!। 
বজ্র-জাতকেও (১৩৭) এক ধনশালিনী মৃষিকাঁর কথা! দেখা যায়। 


₹মহান্জন্সিন-জাতন্ 
(প্রত্যুৎপন্ন বস্তু ) 


প্রবাদ আছে যে, একদ! কোশলরাজ সমস্ত রাত্রি নিদ্রাভোগ করিয়া 
শেষ প্রহরে ষৌলটা মহান্বপ্নদর্শনে এরূপ ভীত হইয়াছিলেন যে, 
তাঁহাতেই তাঁহার নিদ্রাভঙ্গ হয়। এরূপ দুঃস্বপ্নের না জানি কি কুফলই 
ঘটিবে, এই ভাবিয়৷ তিনি মরণর্ভয়ে নিতান্ত অভিভূত হইয়াছিলেন, এবং 
চলচ্ছক্তিরহিত হইয়! শয্যার উপরই জড়সড়ভাবে পড়িয়া রহিয়াছিলেন। 
অনন্তর রাত্রি প্রভাত হইলে পুরোহিত ও অন্যান্য ব্রাহ্ধণের তাহার 
নিকট গিয়া জিজ্ঞীসা করিলেন, “ মহারাজের স্থৃধুপ্তি হইয়াছিল ত?” 
রাজা কহিলেন, “ আচাধ্যগণ, কিরূপে সুষুপ্তি ভোগ করিব, বলুন? আমি 


৭ 


৫ জাতক-মন্জরী 


অদ্য ষোলটা অদ্ভূত স্বপ্ন দেখিয়া তদবধি মিতান্ত ভয়ব্যাকুল হইয়াছি। 
আপনারা দয়। করিয়া এই বস্বপ্নগুলির ব্যাখ্যা করুন।” ব্রাহ্মণের 
বলিলেন, “ আপনি কি কি স্বপ্ন দেখিয়ঙ্গছন শুনিতে পাইলে আমরা 
তাহাদের ফল নির্ণয় করিয়। দিতেছি । ৮ 

রাজা একে একে ন্বপ্রবৃত্তীন্তগুলি নিবেদন করিয়া তাহাদের ফল 
জিজ্ঞাস! করিলেন। ব্রাহ্মণের স্বপ্ন শুনিয়! হস্ত সঞ্চালন করিতে লাগিলেন। 
রাজা জিজ্ঞাসা করিলেন, “বিপ্রগণ! আপনার! হস্ত সঞ্চালন করিতেছেন 
কেন?” তীহাঁরা বলিলেন, “মহারাজ! এগুলি অতীব দুঃস্বপ্ন ।” 
“এরূপ দুঃস্বপ্নের ফল কি?” “হয় রাজ্যনাঁশ, নয় প্রাণনাশ, নয় 
ভোঁগনীশ, এই তিনটার একটী না একটী।” “এ ফল প্রতিবিধেয়, 
না অপ্রতিবিধেয় ?৮ “এমন দুঃস্বপ্ন অপ্রতিবিধেয় হইবাঁরই কথা; 
তথাপি আমর! প্রতিবিধানের ব্যবস্থা করিব; ইহার যদি প্রতিবিধান 
করিতে না পারিলাম, তবে আমাদের শান্ত্রজ্ঞানের কি ফল? “আপনার! 
তবে কি প্রতিবিধানের ব্যবস্থা করিতেছেন, অনুমতি করুন| «“ মহারাজ! 
আমরা সর্ববচতুক্ষ-দ্বারা যজ্ঞ সম্পাদন করিব।»” ১ ভয়-বিহবল রাজ! 
নিতান্ত ব্য গ্রতার সহিত বলিলেন, “ আচাধ্যগণ ! দেখিবেন, আমার প্রাণ 
আপনাদের হাতে; আমি যাহাতে অচিরে নিরাময় হইতে পারি তাহার 
উপায় করুন।” রাজার কথা শুনিয়! ব্রালণদিগের আনন্দের সীমা- 
পরিসীমা রহিল না। তাহার! ভাবিলেন, “এই উপলক্ষে আমরা বহু ধন 
ও প্রচুর খাঁঘ্ ও ভোজ্য ২ লাভ করিব।” তাহারা “কোন চিন্তা 
নাই, মহারাজ!” এই আশ্বাস দিয়া প্রাসাদ হইতে চলিয়া গেলেন; 
মগরের বহির্ভীগে যজ্ঞবাট প্রস্তুত করিয়া সেখানে বহুসংখ্যক চতুষ্পদ 


> মনুস্ত, হস্তী ইত্যাদি প্রাণীর চারি চারিটা এক এক চতুফ্ষ। যে যজ্ঞে এই সমস্ত প্রাণীর 
চারি চারিটী বলি দেওয়া হইত তাহার নাম ছিল সর্ব্বচতুষ্ধ যজ্ঞ। কেহ কেহ সর্ববচতুফ দানও 
করিতেন, অর্থাৎ দাস, দাদী, যান, আসন, শধ্য। প্রভৃতির চারি চারিটা ব্রাহ্মণদিগকে দিতেন | 

২ ভাবপ্রকাশের মতে আহার ষড়বিধ-চুম্ত, পেয়, লেহা, ভোজ্য, ভক্ষ্য ও চর্ব্য। ভোজ্য যথ। 
ভক্তুপাঁদি ; ভক্ষ্য যখ। মোদকাঁদি ; চর্বব্য যখ। চিপিটচণকাদি। “খাছ” বলিলে চবব্য ও ভক্ষ্য বুঝাইবে। 
‘খান্ত’ (খজ্জ) হইতে ‘খাজা’ (স্বনামখ্যাত মোদক) শব্দের উৎপত্তি হইয়াছে। ‘খাজা’ কাটালও 
চর্ব্য-বিশেষ। j 


মহাস্থপিন-জাঁতক ৫১ 


জন্তু আনয়ন করাইয়া স্থুণায় বান্ধিয়া রাখাইলেন, বহু পক্ষী সংগ্রহ 
করিলেন এবং তাহার পরেও ইহা চাই, তাহা চাই বলিয়া পুনঃ পুনঃ 
রাজার নিকট যাইতে আরম্ভ করিলেন। রাজমহিষী মলিকাদেবী * 
ব্রা্মণদিগের গতিবিধি দেখিয়া রাজার নিকট গিয়! জিজ্ঞাসা করিলেন, 
“ব্রাহ্মণের আজ এত ঘন ঘন যাতায়াত করিতেছেন কেন ?+ 

রাজ কহিলেন, “তুমি ত পরম স্থখে আছ! আমার কর্ণমূলে 
আশীবিষ বিচরণ করিতেছে, অথচ তুমি কিছুই জানিতে পাঁরিতেছ না!” 
“মহারাজ ! আপনি কি বলিতেছেন, বুঝিতে পারিতেছি না।” “আমি 
ভয়ানক দুঃস্বপ্ন দেখিয়াছি, ব্রাহ্মণের বলিতেছেন যে, তজ্জন্য তিনটা 
মহাবিন্বের একটা না একটা ঘটিবার আশঙ্কা আছে। ইহার প্রতিবিধানার্থ 
যজ্ঞ করিবেন বলিয়া তাহার! উপকরণ-সংগ্রহের জন্য বার বার যাতায়াত 
করিতেছেন।” “যিনি নরলোকের ও দেবলোকের ত্রাহ্মণা গ্রগণ্য, 
তাহাকে স্বপ্নের প্রতিকারার্থ কিছু জিজ্ঞাসা করিয়াছেন কি?” *ভদ্রে! 
নরলোকে ও দেবলোকে ত্রাহ্মণাগ্রগণ্য বলিয়া কাহাঁকে মনে করিয়াছ ?” 
“সে কি, মহারাজ! যিনি ত্রিলোকশ্রেষ্ট, সর্বজ্ঞ, বিশুদ্ধ ও নিষ্কলঙ্ক, 
আপনি কি সেই ত্রাঙ্মণীগ্রগণ্য মহাপুরুষকে জানেন না? সেই ভগবান্‌ 
নিশ্চয় আপনান স্বপ্ন ব্যাখ্যা করিবেন। আপনি গিয়া তীহাঁকে জিজ্ঞাসা 
করুন।” রাঁজা বলিলেন, “দেবি! এ অতি উত্তম পরামর্শ” এবং 
তখনই বিহারে গিয়া শাস্তাকে প্রণিপাতপুর্বক আসন গ্রহণ করিলেন। 
শাস্তা মধুরত্বরে জিজ্ঞাস করিলেন, “মহারাজ যে এত সকালে 
আসিয়াছেন, ইহার কারণ কি?” “ প্রভাত হইবার প্রান্ধালে ষোলটা 
অদ্ভুত স্বপ্ন দেখিয়া এমন ভীত হইয়ীছিলাম যে, ব্রাক্ষণদিগের নিকট তাহার 
প্রতিবিধানের প্রার্থনা জানাইয়াছিলাম। তাঁহারা বলিলেন যে, স্বপ্নগুলি 
নিতান্ত অমঙগলসূচক এবং স্বস্ত্যয়নের জন্য সর্ববচতু্ষ যজ্ঞ সম্পাদন 
করিতে হইবে । তাহার! এখন যজ্ঞের আয়োজন করিতেছেন ; তছুপলক্ষে 


১ কোশলরাজ প্রসেনজিতের অন্যতম! ভাধ্য/। ইনি নাকি এক মালাকারের কন্তা; প্রসেনজিৎ 
ইহার রূপে মুগ্ধ হইয়া ইহাকে অগ্রমহিষীর পদে প্রতিষ্ঠিত করেন [ কুল্মাষপিও-সাতকের (৪১৫) 
প্রত্যুৎপন্ন বন্ত দ্রষ্টব্য ]। 


৫২ জাতক-মঞ্জরী 


বহু প্রাণী মরণভয়ে ব্যাকুল হইয়াছে। সেই জন্য আপনার শরণ লইলাম। 
আপনি ত্রিলোকশ্রেষ্ঠ; ভূত, ভবিষ্যৎ, বর্তমান, জ্ঞাতব্য কোন বিষয়ই 
আপনার জ্ঞানের অগৌচর নহে। দয়! করিয়। আমার স্বপ্ফল ব্যাখ্য। 
করিতে আজ্ঞা হয়।” “মহারাজ! ত্রিভুবনে আমি ব্যতীত আর কেহ 
যে এ সকল স্বপ্নের মন্দ বুঝিতে ও ফল বলিতে পারিবে না, ইহ! 
সত্য। আমি আপনাকে সমগ্র বিষয় বুঝাইয়া দিতেছি। আপনি যে 
যে স্বপ্ন দেখিয়াছেন, যথাক্রমে বলুন ।” “যে আজ্ঞা, প্রভূ” বলিয়৷ 
রাজ স্বপ্পসমূহ বলিতে লাগিলেন । 


টং ast 2 KA RA 
পি নত পচ 5৪ নি 


প্রথম স্রপ্প ও তাহার ফল__ 


“প্রথম স্বপ্ন এইরূপ :-বৌধ হইল যেন চারিটা কজ্জলকৃষ্ণ বৃষ 
চারিদিক হইতে যুদ্ধার্থ রাজপ্রাঙ্গণে প্রবেশ করিল; বুষ-যুদ্ধ দেখিবে 
বলিয়। সেখানে বহুলোক সমবেত হইল; বৃষগণ যুদ্ধের ভাব দ্রেখাইল 
বটে, কিন্তু কেবল নিনাদ ও গর্জন করিতে লাগিল এবং শেষে যুদ্ধ না 
করিয়াই চলিয়া গেল। এই আমার প্রথম স্বপ্ন । বলুন ত, প্রভু, এমন 
স্বপ্ন কেন দেখিলাম এবং ইহার ফলই বা কি।* 

এ এ ৬ এ Cs 

শাস্ত কহিলেন, “ মহারাজ, এই স্বপ্নের ফল আপনার বা আমার 
জীবদ্দশায় ফলিবে না, কিন্তু অতঃপর দেখা যাইবে। তখন রাজার! 
অধান্মিক ও কৃপণস্বভাব হইবেন, মনুষ্য অসৎপথে বিচরণ করিবে, 
জগতের অধোগতি হইতে থাকিবে; তখন কুশলের ক্ষয়, অকুশলের 
উপচয় ঘটিবে। জগতের সেই অধঃপতন-সময়ে আকাশ হইতে পর্য্যাপ্ত 
বারিবর্ষণ হইবে না, মেঘের পা খঞ্জ হইয়া যাইবে, শস্য শুষ্ক হইবে, 
ছুভিক্ষের হাহাকার উঠিবে। তখন চারিদিক হইতে মেঘ উঠিবে বটে, 
লোকে মনে করিবে, কতই যেন বৃষ্টি হইবে; গুহিণীগণ যে ধান্যাদি 
রৌদ্রে দিয়াছেন তাহা আর্দ্র হইবে আশঙ্কায় গৃহের অভ্যন্তরে লইয়া 
যাইবেন ; পুরুষেরা কোদালি ও ঝুড়ি হাতে লইয়া আলি, বান্ধিবার 


মহাস্থপিন-জাতক ৫৩ 
জন্য বাঁহির হইবে। কিন্তু সে মেঘ বর্ষণের ভাঁবমাত্র দেখাইবে ; তাহাতে 
গর্জন হইবে, বিদ্যুৎ খেলিবে; কিন্তু আপনার স্বপ্রদৃষ্ট বৃষগণ যেমন 
যুদ্ধ না করিয়া প্রস্থান করিয়াছে, উহাও সেইরূপ বর্ণ না করিয়া পলাইয়৷ 
যাইবে। আপনার স্বপ্নের এই ফল জানিবেন; কিন্তু ইহাতে আপনার 
কোন ভয়ের কারণ নাই; ইহ। সুদুর ভবিব্যৎ-সন্বন্ধে প্রযোজ্য বুঝিতে 
হইবে। ব্রাহ্মণের! কেবল নিজেদের উপজীবিকাঁর অনুরোধেই আপনাকে 
ভয় প্রদর্শন করিয়াছেন” এইরূপে প্রথম স্বপ্নের নিষ্পত্তি করিয়। 
শীস্তা জিজ্ঞাসা করিলেন, “ বলুন মহারাজ, আপনার দ্বিতীয় স্বপ্ন কি।” 


দ্বিতীয় স্বপ্ন ও তাহার ফল-_ 

রাজা কহিলেন, “ ভগবন্‌, আমার দ্বিতীয় স্বপ্ন বলিতেছি, শ্রবণ করুন। 
আমার বোধ হইল পৃথিবী ভেদ করিয়া শত শত ক্ষুদ্র বৃক্ষ ও গুল্ম 
উত্থিত হইল এবং কোন কোনটা বিতস্তি-প্রমাণ, কোন কোনটা বা 
অরত্তবি-প্রমাণ ১ হইয়াই পুষ্পিত ও ফলিত হইল! এ স্বপ্নের ফল কি 


বলুন ৷” 
শীস্তা কহিলেন, “ মহারাজ, যখন জগতের অবনতির সময়ে মনুষ্যেরা 
স্বল্লায়ু হইবে, তখনই এ স্বপ্নের ফল দেখা যাইবে । ক্ষ * * 


সেই অনাগতকালে অপ্রাপ্তবয়স্ক! কন্যাগণ গর্ভধাঁরণপুর্ববক পুভ্রকন্তা প্রসব 
করিবে। আপনি যে ফল দেখিয়াছেন তাহা বালদম্পতীজাত-পুজকন্যা- 
সুচক। কিন্তু মহারাজ, এ স্বপ্নের ফলে আপনার কোন ভয়ের কারণ 
দেখা যায় না।” 


তৃতীয় স্বপ্ন ও তাহার ফল-__ 

রাজা কহিলেন, “ আমি দেখিলাম, ধেনুগণ সগ্ভোজাত বৎসগণের 
ক্ষীর পান করিতেছে । ইহার কি ফল হইবে ?” 

“ ইহারও ফল অনাগতকালগর্ভে; তখন মনুন্যেরা বয়োজ্যেষ্ঠদিগের 
প্রতি সম্মান দেখাইতে বিরত হইবে। তাহারা নির্লজ্জভাবে মাতা, 


৪ > অরত্তি-১২ অঙ্গুলি বা আধ হাত। 


৫৪ জাতক-মঞ্জরী 


পিতা, শ্রশ্ব, শ্বশুর প্রভৃতিকে উপেক্ষা করিয়! নিজেরাই গৃহে কর্তৃত্ব 
করিবে, বৃদ্ধদিগকে ইচ্ছা হইলে গ্রাঁসাচ্ছাদন দিবে, ইচ্ছা না হইলে 
দিবে না। তখন অনাথ ও অসহায় বৃদ্গণ সগ্ভোজাত বৎসক্ষীরপিবন্তী 
ধেনুর ন্যায় সর্বতোভাবে স্ব স্ব সন্তান-সন্ততির অনুগ্রহান্নভোজী হইবে । 
কিন্তু ইহাতে আপনার ভীত হইবার কি আছে ?” 


চতুর্থ স্বপ্ন ও তাহার ফল-_- 


“ দেখিলাম লোকে ভার-বহনক্ষম বলিষ্ঠ বলীবর্দদিগকে যুগবদ্ধ না 
করিয়া তরুণ বলীবর্দদিগকে যুগবদ্ধ করিল; কিন্তু তাঁহারা ভার বহন 
করিতে অসমথ হইয়া পাদমাত্রও চলিল না, এক স্থানেই স্থির হইয়! 
রহিল, কাজেই শকটগুলি যেখানে ছিল, সেখানেই পড়িয়া থাকিল। 
এ স্বপ্নের কি ফল, প্রভু ? ” 

“ইহারও ফল অনাগতকাঁলে দেখা যাঁইবে। তখন রাজারা অধর্ম্ম- 
পরায়ণ হইয়া প্রবীণ, সুপণ্ডিত, প্রবেণি-কুশল * এবং রাজ্যপরিচালনক্ষম 
মহীমাত্রদিগের মধ্যাদা রক্ষা করিবেন নী; ধন্মীধিকরণে এবং মন্ত্রভবনেও 
বিচক্ষণ, ব্যবহারজ্ঞ বয়োবৃদ্ধদিগকে নিযুক্ত করিবেন না; পক্ষান্তরে ইহাদের 
বিপরীতলক্ষণযুক্ত তরুণবয়ক্ষ ব্যক্তিদিগেরই আদর বৃদ্ধি হইবে; এইরূপ 
অর্ববাঁচীনেরাই ধন্মীধিকরণে উচ্চাসন পাইবে, কিন্তু বহুদর্শিতার অভাবে 
এবং রাজকন্মে অনভিজ্ঞতাঁবশতঃ তাহারা পদগৌরবৰ রক্ষা করিতে 
পারিবে না, রীজকন্ম্মও সম্পন্ন করিতে পারিবে না; তাহারা কর্ম্মভার 
পরিহার করিবে । বয়োবৃদ্ধ বিচক্ষণ মহাঁমাত্রগণ সর্বববিধ-কাঁধ্যনির্ববাহ- 
সমর্থ হইলেও পূর্ববকৃত অপমান স্মরণ করিয়া রাজার সাহায্যে পরাত্মুখ 
হইবেন। তাহারা ভাঁবিবেন, “আমাদের ইহাতে ক্ষতি বৃদ্ধি কি? 
আমরা ত এখন বাহিরের লোক; ছেলে-ছোঁকরারা ক্ষমতা লাভ 
করিয়াছে; কর্তব্যাকর্তবা তাহারাই জানে ।” এইরূপে অধান্মিক রাজা- 
দিগের সর্ববতোভাবে অনিষ্ট ঘটিবে। ধুর-বহনক্ষম বলিষ্ঠ বলীবর্দদিগের 


১ প্রবোপ-নজির, Precedents. ls 


মহাসৃপিন-জাতক ৫৫ 


স্কন্ধ হইতে যুগ অপসারিত করিয়া ধুরবহনে অসমর্থ তরুণ বলীবর্দ- 
দিগের স্কন্ধে স্থাপিত করাতে যাহ! হয়, তখনও তাহাই হইবে_ রাঁজ্যরূপ 
শকট অচল হইয়া থাকিবে। কিন্তু ইহাতে আপনার কোন ভয়ের 
সম্ভাবনা! নাই। ৮ 


পঞ্চম স্বপ্ন ও তাহার ফল-_ 


“দেখিলাম, একটা অশ্বের দুই দিকে দুই মুখ; লোকে ছুই মুখেই 
যবস ১ দিতেছে এবং অশ্ব ছুই মুখেই তাহা আহার করিতেছে । এই 
আমার পঞ্চম স্বপ্ন । ইহার ফল কি বলুন ।” 

*“ইহারও ফল অনাগতকালে অধান্মিক রাঁজাদিগের রাজ্যে সংঘটিত 
হইবে। তখন অবোধ ও অধাশ্মিক রাঁজগণ অধান্রিক ও লোভী ব্যক্তি- 
দিগকে বিচারকের পদে নিযুক্ত করিবেন। আপনার স্বপ্নদৃষ অশ্ব যেমন 
উভয় মুখ-দ্বারাই আহার গ্রহণ করিয়াছে, পাঁপপুণ্য-জ্জীনশূন্য মূর্খ বিচারকগণ 
ধন্মীধিকরণে উপবেশন করিয়া বিচার করিবার সময়ে সেইরূপে অর্থী প্রত্যর্থী 
উভয় পক্ষের হস্ত হইতেই উৎকোচ গ্রহণ করিবে। কিন্তু মহারাজ, 
ইহাঁতেও আপনার কোন ভয়হেত দেখা যায় না৷", 


অষ্টম স্বপ্ন ও তাহার ফল 


“দেখিলাম, রাজদ্বারে একটা বৃহৎ পূর্ণ কলসের চারি দিকে অনেকগুলি 
শৃন্য কলস সভ্জিত রহিয়াছে; চারি দিক্‌ এবং চারি অনুদিক্‌ হইতে 
চতুর্ববর্ণের জনস্রোত ঘটে ঘটে জল আনিয়া সেই পূর্ণ কলসে ঢালিতেছে ; 
উপক্রত জল সোতের আকারে চলিয়া যাঁইতেছে, তথাপি তাহারা পুনঃ 
পুনঃ এ কলসীতেই জল ঢাঁলিতেছে, ভমেও একবার শুন্য কলসীগুলির 
দিকে তাকাইতেছে না। বলুন, প্রভু, এ স্বপ্নের কি ফল ৷” 

“এ স্বপ্নের ফলও বহুদিন পরে দেখা যাইবে। তখন পৃথিবীর 
বিনীশকাল আসন্ন হইবে, রাজো স্থখের লেশ থাকিত না ; রাজার! দুর্গত ও 


> মবদ-ঘাব; ঘাস, বিচালি ইত্যাদি। 


৫৬ জাতক-মগপ্ররী 


কৃপণ হইবেন; তাহাদের মধ্যে ধাঁহারা সর্বাপেক্ষা এশ্বর্য্যশালী হইবেন, 
তীহাঁদেরও ভাগারে লক্ষাধিক মুদ্রা সঞ্চিত থাকিবে না। এই অভাবগ্রস্ত 
নৃপতিগণ জনপদবাসীদিগকে আপনাদের বপনকার্যে নিয়োজিত করিবেন; 
উপন্রত প্রজারা নিজ নিজ কাজ ছাড়িয়া রাজাদেরই কাজ করিবে; 
তাঁহাদের জন্য ধান্য, যব, গোঁধূম, মুদগমাঁধাদি ১ বপন করিবে, ততসমুদাঁয় 
রক্ষা করিবে, ক্ষেত্র হইতে কাঁটিয়। আনিবে, মর্দন করিবে, এবং রাজভাণ্ডারে 
তুলিয়া রাখিবে। তাহার! ইক্ষুক্ষেত্র প্রস্তুত করিবে, যন্ত্র প্রস্তুত করিবে 
ও চালাইবে, রস পাক করিয়া গুড় প্রস্তুত করিবে ; তাহার! পুস্পৌষ্ঠান 
ও ফলোগ্ঠান রচনা করিবে। এই সকল উৎপন্ন দ্রব্য-দ্বারা তাহার 
রাজাদিগের কোষ্ঠাগার পুনঃ পুনঃ পুর্ণ করিবে ; কিন্তু নিজেদের কো্ঠাগার- 
গুলি যে শুন্য রহিয়াছে, সেদিকে একবারও দৃষ্টিপাত করিবে না- শূন্ কুস্তের 
দিকে দৃষ্টিপাত না করিয়া পূর্ণ কুস্তেই পুনঃ পুনঃ জল ঢালিবে। কিন্তু 
মহারাজ, ইহাতেও আপনার কোন ভয় নাই৷” 


নবম স্বপ্ন ও তাহার ফল-- 

« দেখিলাম, একটা পঞ্চবিধ-পদ্মসম্পন্ন গভীর পুক্ষরিণীর সর্ববদিকেই 
স্নানের ঘাট ; তাহাতে জলপান করিবার জন্য চতুপ্দিক হইতে ছিপদ ও 
চতুষ্পদ্গণ অবতরণ করিতেছে; কিন্তু এই পুষ্করিণীর জল স্থুগভীর মধ্যভাগে 
পঙ্কিল, অথচ তীরসমীপে ছিপদ-চতুষ্পদাদির অবতরণ-স্থানে স্ফটিকবৎ 
স্বচ্ছ ও উজ্জ্বল । এ স্বপ্নের পরিণাম কি ?” 

“ ইহারও পরিণাম সুদূর ভবিষ্যদগর্ভে। তখন রাজার! অধর্ম্মপরায়ণ 
হইবেন ; যথেচ্ছভাঁবে অন্যায়রূপে রাজ্যশাসন করিবেন ; বিচার করিবার 
সময়ে ধর্মের মর্যাদা রাখিবেন না। তাহার অর্থলালসায় উৎকোচ গ্রহণ 
করিবেন, প্রজাঁদিগের প্রতি দয়া, ক্ষান্তি ও প্রীতি-প্রদর্শনে বিমুখ হইবেন; 
লোকে যেমন ইক্ষুষন্ত্রে ফেলিয়।৷ ইক্ষু নিম্পেষণ করে, তাঁহারাও সেইরূপ 
অতি নিষ্ঠুর ও ভীষণ-ভাঁবে প্রজাদিগের পীড়নপুর্ববক নান! প্রকার কর 


১ মূলে 'পুব্রঞ্রপর*্' (পূর্ববান্ন ও অপরাহ্ন) আছে। পূ্ববান্ন বলিলে, শালি, ব্রীহ্নি যব, গোঁধুম, 
কন্ধু, বরক, কুদ্রস এই মপ্তবিধ শস্ত বুঝাইত। অপরান্ন_-যথ মুগ, মাধ, তিল, কুলথ, অলাবু, কুগ্মাু। 


মহাস্পিন-জাতক ৫৭ 


গ্রহণ করিয়া ধন সংগ্রহ করিবেন। করভার-প্রগীড়িত প্রজীগণ অবশেষে 
করদানে অসমর্থ হইয়া গ্রাম-নগরাদি পরিত্যাগপূর্বক রাজ্যের প্রত্যন্ত 
প্রদেশে আশ্রয় লইবে। এইরূপে রাজ্যের মধ্যম জনপদসমূহ জনশূন্য 
এবং প্রত্যন্ত ভাগ বহুজনসমৃদ্ধ হইবে, অর্থাৎ রাজ্যরূপ পুক্ষরিণীর মধ্যভাগ 
আবিল এবং তীরসন্নিহিত ভাগ অনাবিল হইবে। তবে ইহাঁতেও আপনার 
কোন ভয়ের কারণ নাই।৮ 


দশম স্বপ্ন ও তাঁহার ফল-_ 


“দেখিলাম, একটা পাত্রে তণুল পাক হইতেছে; কিন্তু তাহা সুসিদ্ধ 
হইতেছে নাঁ। সুসিদ্ধ হইতেছে না বলিবার তাঁৎপর্য্য এই যে, তগুলগুলি 
যেন পরস্পর সম্পূর্ণরূপ পৃথক্‌ থাকিয়া যাইতেছে _একই পাত্রে একসঙ্গে 
তিন প্রকার পাক হইতেছে--কতকগুলি তণ্ল গলিয়| গিয়াছে, কতক- 
গুলি তণ্ডুলই রহিয়াছে, কতকগুলি স্থুপক্ক হইয়ছে। এ স্বপ্নের ফল 
বলিতে আজ্ঞা হয়। ” 

“ ইহারও ফল বহুকাল পরে ভবিতব্য। তখন রাজার! অধাণ্মিক 
হইবেন, তাহাদের পারিপার্থিকগণ এবং ব্রাহ্মণ, গৃহপতি, পৌর ও 
জানপদবর্গও অধাৰ্ম্মিক হইবে। ফলতঃ তখন সকল মনুষ্যই অধর্ম্মচারী 
হইবে। শ্রমণ, ব্রাহ্মণ পর্য্যন্ত ধন্মপথে চলিবে না। তদনন্তর তাঁহাদের 
রক্ষক দেবগণ, বলিপ্রতিগ্রাহী দেবগণ, বৃক্ষদেবগণ, আকাঁশ-দেবগণ 
প্রভৃতি পধ্যন্ত অধর্ম্মমার্গে বিচরণ করিবেন। অধার্ম্মিক রাজার 
রাজ্যে বায়ু খর ও বিষম বেগে প্রবাহিত হইবে এবং আকাশস্থ 
বিমানকে কম্পিত করিবে; বিমান-প্রকম্পন-হেতু দেবতারা কুপিত 
হইয়া বারিবর্ষণে বাধা দিবেন, বর্ষণ হইলেও সমস্ত রাজ্যে এক 
সময়ে হইবে না; তদ্দারা ক্ষেত্রকর্ষণ ও বীজবপনেরও স্বিধ। ঘটিবে 
না। যেমন সমস্ত রাজ্যে, সেইরূপ ইহার প্রত্যেক অংশে; 
গ্রামে, জনপদে, তড়াগাদিতে-_সর্বত্র এক সময়ে বৃষ্টিপাত হইবে 
না; উচ্চভাগে বৃষ্টি হইবে ত নিন্গভাগে হইবে না, নিন্নভাগে 
বৃষ্টি হইবে ত উচ্চভাগে হইবে না। রাজ্যের এক অংশে অতি- 

৮ 


৫৮ জাঁতক-মঞ্জরী 


বৃষ্টি-নিবন্ধন শস্যহাঁনি হইবে, অংশান্তরে অনাবৃষ্টিতে শস্য শুকাইয়া 
যাইবে; ক্রচিৎ কচিৎ বা স্থৃবৃষ্টি-বশতঃ শস্যোৎপত্তি হইবে। এইরূপ 
একই রাজ্যের উপ্ত শস্য স্বপ্নদৃষ্ট একপাত্রে পচ্যমান তলের ন্যায় 
ভিন্ন ভিন্ন দশা প্রাপ্ত হইবে। কিন্তু ইহাঁতেও আপনার কোন শঙ্কার 
কারণ নাই ।» 


একাদশ স্বপ্ন ও তাহার ফল = 


“ দেখিলাম, পুতি-তক্রের * বিনিময়ে লক্ষ মুদ্রা মূল্যের চন্দন বিক্রীত 
হইতেছে । ইহাঁর কি ফল বলুন ৷” 

“যখন মত্প্রতিষ্ঠিত শাসনের অবনতি ঘটিবে, সেই সুদূর ভবিষ্যতে 
ইহার ফল পরিদৃষ্ট হইবে। তখন বহু ভিক্ষু পাঁত্রচীবরাদিলোলুপ ও 
নির্লজ্জ হইবে; যে লোভের নিন্দা করিয়! আমি ধর্ম্মদেশন করিয়াছি, 
তাঁহারা সেই লোৌভেরই বশীভূত হইয়া চীবরাঁদি পাইবার আশায় লোকের 
নিকট ধর্মকথা বলিবে; তাহারা লোভবশে বুদ্ধশীসন-পরিহারপুর্ববক 
বিরুদ্ব-মতাবলম্বীদিগের সম্প্রদীয়ভুক্ত হইবে; কাজেই মনুষ্যদিগকে 
নির্ববাঁণাভিমুখে লইতে পারিবে না। কিরূপে মধুরশ্বরে ও মিফ্টবাক্যে 
লোকের নিকট হইতে মহার্থ চীবরাদি লাভ করা যাইতে পারে, এবং 
এ সকল দান করিবার জন্য লোকের মতি উৎপাদন করিতে পার! 
যায়, ধর্ম্মোপদেশ দিবার সময়ে তাহারা কেবল ইহাই চিন্তা করিবে। 
অনেকে হাটে, বাজারে, চতুন্কে ও রাজদ্বারে বসিয়! কার্ধাপণ, অগ্ধকার্যাপণ 
প্রভৃতি মুদ্রাপ্রাপ্তির আশাতেও ধর্ম্মকথা শুনাইতে কুষ্ঠিত হইবে না। 
ফলতঃ যে ধন্মের মুল্য নির্ববাণরূপ মহাঁরত্র, এই সকল ব্যক্তি তাহা 
চীবরাদি উপকরণ, কিংবা কা্ষাপণাদি মুদ্রারূপ অকিঞ্চিৎকর পদার্থের 
বিনিময়ে বিক্রয় করিতে প্রবৃত্ত হইবে-_পুতি তক্রের বিনিময়ে লক্ষমুদ্র 
মূল্যের চন্দন দান করিবে । কিন্তু ইহাতে আপনার কোন ভয়ের 
কারণ নাই।” 


> পচা ঘোল। 


মহাস্রপিন-জীতক ৫৯ 
দ্বাদশ স্বপ্ন ও তাহার ফল-_ 


“দেখিলাম, যেন শুন্যগর্ভ অলাবুপাত্রগুলি জলে ডুবিয়া গেল। ইহার 
ফল কি হইবে, প্রভো ?” 

“ইহারও ফল বহুকাল পরে দেখ! দিবে। তখন রাজার অধাৰ্ম্মিক 
হইবেন, পৃথিবী বিপথে চলিবে । তখন রাজারা সদ্বংশজাত কুলপুক্র- 
দিগের প্রতি অবঙ্ঞ। দেখাইবেন এবং অকুলীনদিগের সম্মান করিবেন। 
অকুলীনেরা প্রভূত্ব লাভ করিবে; কুলীনের! দরিদ্র হইবেন। রাঁজ- 
সম্মুখে, রাজদ্বারে, মন্ত্রভবনে ও বিচারস্থানে সর্বত্রই অলাবুপাত্রসদৃশ 
অকুলীনদিগের কথ| প্রবল হইবে--যেন কেবল তাহারাই সর্বববিষয়ে 
তলস্পশী হুইয়| স্ুপ্রতিষ্। লাভ করিয়াছে! ভিক্ষুসজ্বেও পাত্র, চীবর, 
বাসস্থানাদির সম্বন্ধে কোন মীমাংসার প্রয়োজন হইলে ছুঃশীল ও পাপিষ্ঠ 
ভিক্ষুদিগের বাক্যই বলবৎ বলিয়া পরিগণিত হইবে, স্থশীল ও বিনয়ী 
ভিক্ষুদিগের কথায় কেহ কর্ণপাত করিবে না। ফলতঃ সমস্ত বিষয়েই 
অলাবুপাত্রসদূশ অন্তঃসারহীন ব্যক্তিদিগের সারবন্তা প্রতিপন্ন হইবে। 
তবে ইহাতেও আপনার কোন ভয় নাই।* 


ত্রয়োদশ স্বপ্ন ও তাহার ফল-_ 


“ দেখিলাম, কুটা।গারপ্রমাণ প্রকাণ্ড প্রকাণ্ড শিলাখগুসমূহ নৌকার 
ন্যায় ভাঁসিয়া যাইতেছে । ইহার ফল কি বলুন ৷” 

“ইহারও ফল পূর্বেবোক্ত সময়ে দেখা যাইবে। তখন অধার্মিক 
নৃপতিগণ অকুলীনদিগের সম্মান করিবেন, অকুলীনের৷ প্রভুত্ব লাভ করিবে, 
কুলীনদিগের দুর্দশার সীমা পরিসীমা থাকিবে না । তখন লোকে কুলীন- 
দিগকে তুচ্ছ জ্ঞান করিবে, অকুলীনদিগের সম্মান করিবে। রাজসম্মুখে, 
মন্ত্রভবনে, বিচারস্থানে, কুত্রাপি শিলাখগুসদৃশ-সাঁরবান্‌, বিচারকুশল কুল- 
পুজ্রদিগের কথা লোকের হৃদয় স্পর্শ করিতে পারিবে না; তাহ! বৃথা 
ভাঁসিয়া যাইবে; তীহারা কোন কথা বলিতে চাঁহিলে অকুলীনের! 
পরিহাস-সহকারে বলিবে, “এরা আবার কি বলে?” ভিক্ষুসডেবও 
এইরপে শ্রদ্ধার্হ ভিক্ষুর কথার আদর থাকিবে না ; উহা কাহারও হৃদয়ের 


৬০ জাতক-মঞ্জীরী 


তলদেশ স্পর্শ করিবে না; আবজ্জনার ন্যায় ভাসিয়। যাইবে। কিন্তু 
ইহাঁতেও আপনার কোন ভয় নাই ৷” 


৮ 


চতুর্দশ স্বপ্ন ও তাহাঁর ফল-__ 

“দেখিলাম, মধুকপুষ্প-প্রমাণ * ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডকেরা মহাবেগে 
একট! প্রকাণ্ড কৃষ্ণসর্পের অনুধাবন করিয়া তাহাকে উৎপলনালের 
ন্যায় খণ্ড খণ্ড করিয়া খাইয়া ফেলিল। এ স্বপ্নের কি ফল হইবে 
ব্লুন। 

“ইহার ফল বহুকাল পরে ঘটিবে। তখন লোঁকক্ষয় আরবধ হইবে; 
লোকে প্রবল রিপুর তাড়নায় তরুণী-ভার্য্যাদিগের বশীভূত হইয়া! পড়িবে, 
গৃহের ভূত্য ও দাঁসদাঁসী, গোমহিষাঁদি প্রাণী এবং স্থৃবর্ণরজতাদি ধন, 
সমস্তই এই সকল রমণীদিগের আয়ত্ত হইবে; স্বামীরা যখন জিজ্ঞাসা 
করিবেন, “অমুক পরিচ্ছদ বা অমুক স্বর্ণ রৌপ্য কোথায় আছে,” 
তখন তীহার। উত্তর দিবে, “যেখানে খুসি সেখানে থাকুক; তোমর! 
তোমাদের আপন কাজ কর; আমাদের ঘরে কি আছে না আছে, 
তাহ! তোমরা! জানিতে চাও কেন?” ফলতঃ রমণীগণ নানাপ্রকাঁরে 
ভর্তীদিগকে ভৎ সন! করিবে, বাঁক্যবাঁণে জঙ্ভরিত করিবে এবং ক্রীতদাঁসের 
ন্যায় আয়ত্ত করিয়া আপনাদের আধিপত্য স্থাপন করিবে । এরূপ 
হওয়াও বে কথা, মধুকপুষ্পপ্রমাঁণ-মণ্ক কর্তৃক কৃষ্ণসর্পভক্ষণও সেই কথা । 
কিন্তু ইহাতেও আপনার কোন আশঙ্কা নাই৷” 


8৪ ৫, JIA 
5 8 8৫ ন 


যোঁড়শ স্বপ্ন ও তাহার ফল-__ 


‘এতকাল দেখিয়াছি বুকেরাই ছাগ বধ করিয়া আহার করিয়াছে; 
কিন্তু স্বপ্নে দেখিলাম ছাগে বুকদিগের অনুধাবন করিতেছে এবং 
তাহাদিগকে ধরিয়া মুর মুর করিয়া খাইতেছে। বৃকগণ দূর হইতে ছাগ 


» মহুয়ার ফুল। “মধুক' শব্দে অশো কও বুঝায়, কিন্তু এখানে নে অর্থ ধর! যাইখে ন|। 


মহাঁস্থপিন-জাতক ৬১ 


দেখিবামাত্র নিতান্ত ভীত হইয়া পলায়ন করিতেছে এবং গুল্মগহনে 
আশ্রয় লইতেছে। এ স্বপ্নের ফল কি বলুন ৷” 

« ইহারও ফল স্থুদূুর ভবিষ্যতে অধাৰ্ম্মিক রাজাদিগের সময়ে দেখা 
যাইবে। তখন অকুলীনগণ রাজা নুগ্রহে প্রভৃত্ব ভোগ করিবে এবং কুলীনের! 
অবজ্ঞাত ও ছুর্দশাগ্রস্ত হইবেন। রাজার প্রিয়পাত্রগণ ধর্মীধিকরণেও 
ক্ষমতাশালী হইবে, এবং প্রাচীন কুলীনদিগের পুরুষ-পরম্পরাগত ভূমি 
ও পরিচ্ছদাদি সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিবে। কুলীনের! ইহার 
প্রতিবাদ করিলে তাহারা তাহাদিগকে বেত্রদ্বারা প্রহার করিবে এবং 
গ্রীবা ধরিয়া বহিষ্কৃত করিয়া দিয়! বলিবে, “তোমর! নিজেদের পরিমাণ বুঝন৷ 
যে, আমাদের সহিত বিবাদে প্রবৃত্ত হইয়াছ ! রাজাকে বলিয়া তোমাদের 
হস্তপদাদি ছেদন করাইয়া দুর্দশার চুড়ান্ত ঘটাইব।” ইহাতে ভয় 
পাইয়া কুলীনগণ বলিবেন, “ এ সকল দ্রব্য আমাদের নহে, আপনাদের ; 
আপনারাই এ সমস্ত গ্রহণ করুন” অনন্তর তাহার! স্ব স্ব গৃহে গমন 
করিয়৷ প্রাণভয়ে লুকাইয়। থাকিবেন। ভিক্ষুসমাজেও এইরূপ বিশ্ৃঙ্খলত৷ 
ঘটিবে; ক্ুরমতি ভিক্ষুগণ ধার্মিক ভিক্ষুদিগকে যথারুচি উপদ্রত করিবে; 
ধার্মিক ভিক্ষুগণ অশরণ হইয়া বনে পলায়ন করিবেন। ফলতঃ স্বপ্নে 
যেমন ছাঁগভয়ে বৃকগণ পলায়ন করিতেছে দেখিয়াছেন, সেইরূপ 
অভিজাতগণ নীচবংশীয় লোকের ভয়ে এবং ধাম্নিক ভিক্ষুগণ অধান্মিক 
ভিক্ষুদিগের ভয়ে পলায়নপর হইবেন। কিন্তু ইহাতেও আপনার কোন 
অমঙগলের আশঙ্ক। নাই; কারণ এ স্বপ্নের লক্ষ্য ভবিষ্যৎ । ব্রাজণেরা 
যে বহু বিপত্তি ঘটিবে বলিয়া আপনাকে ভয় দেখাইয়াছেন তাহ! 
শান্্রসঙ্গত নহে, আপনার প্রতি স্মেহসম্ভূতও নহে; অর্থলালসাবশতঃই 
তাঁহারা এইরূপ বলিয়াছেন । ” 


tT) ৪, <p এ 
সু সঃ 8 বে ৮ 


[ অতীত বস্ত গ্রত্যুৎপন্ন বস্তুরই অনুরূপ । ] 


৬২ জাতক-মঞ্জরী 
হন্নীন-জাতক্ 
( প্ৰত্যুৎপন্ন বস্তু ) 


রাজগৃহের নিকটে শর্করানিগম নামে একটা নগর ছিল। সেখানে 
অশীতিকোটি স্বর্ণের অধিপতি মৎসরী কৌশিক নামে এক অতি কৃপণ 
শ্রেষ্ঠী বাস করিতেন। তিনি কাহাকে তৃণাগ্রেও তৈলবিন্দু দান 
করিতেন না; নিজেও কিছু ভোগ করিতেন না। কাজেই সেই বিপুল 
এশর্য্য দ্বারা তাঁহার নিজের পুজ্রকন্তযা কিংবা শ্রমণ, ত্রাহ্মণ কাহারও 
কোন উপকার হইত না; উহ! রাক্ষসপরিগৃহীত পুক্ষরিণীব্ সকলেরই 
অস্পৃশ্য ছিল। 

একদিন প্রত্যুষে শাস্তা শয্যাত্যাগপূর্ববক, ত্ৰিভুবনে কে কোথায় 
বুদ্ধশাসনে প্রবেশ করিবার উপযুক্ত হইয়াছে মহাকরুণাপরবশ হইয়া 
তাহা অবলোকন করিতে করিতে জানিতে পারিলেন, পঞ্চচত্বারিংশদ্‌ 
যোজন-দুরস্থ সন্ত্রীক মৎসরী কৌশিকের তোতাপত্তি-ফলপ্রান্তির সময় 
উপস্থিত হইয়াছে। 

ইহার পূর্ববদিন এ শ্রেষ্ঠা রাজার সহিত দেখা করিবার নিমিত্ত 
রাঁজভবনে গমন করিয়াছিলেন। গৃহে প্রতিগমন করিবার সময় তিনি 
দেখিতে পাইলেন এক ক্ষুধার্ত জনপদবাসী কাঞ্জিকসিক্ত পিষ্টক ১ ভক্ষণ 
করিতেছে । ইহাতে তাহার হৃদয়েও এরূপ পিষ্টক খাইবার বাসন! 
জন্মিল। কিন্তু তিনি ভাবিলেন, “আমি পিষ্টক খাইব বলিলে, বাঁড়ীনথুদ্ধ 
সকলেই উহা খাইতে চাহিবে এবং অনেক তণডুল, ঘৃত ও গুড় নষ্ট 
করিতে হইবে । অতএব মনের ইচ্ছা মনেই লয় করিতে হইল, কাহারও 
নিকট প্রকাশ করিব না, ইহা স্থির করিয়া তিনি ইচ্ছা নিরুদ্ধ 
করিয়। বিচরণ করিতে লাগিলেন; কিন্তু ক্রমে যতই সময় যাইতে 
লাগিল, তাঁহার শরীর ততই শীর্ণ ও পাওুবর্ণ হইতে আরম্ভ করিল, 


» মূলে ‘কপল্ল পূব’ আছে। কপল-_ম্ৃৎগাব্র-বিশেষ ; পূব-পুপ, পিষ্টক। কপল্লপূব বোধ 
হয় আঁস্কে পিঠার মত পিষ্টক-বিশেষ। 


ইলীস-জাতক ৬৩ 


এবং শীর্ণদেহের উপর ধমনিগুলি রজ্জুর ন্যায় ভাসিয়। উঠিল। মনের 
ভাব গোপন করিতে অসমর্থ হইয়া তিনি শয়নকক্ষে গিয়া শয্যায় 
পড়িয়া রহিলেন। কিন্তু তখনও ভাগ্ারের অপচয়ভয়ে তিনি কাহারও 
নিকট কোন কথা প্রকাশ করিলেন না। শেষে তাহার ভাৰ্য্যা আসিয়া 
তাঁহার পিঠে হাত বুলাইতে বুলাইতে জিজ্ঞাসা করিলেন, “ আর্ধ্যপুত্র, 
আপনার কোন অসুখ করিয়াছে কি? ” 

শ্রেষ্ঠী বলিলেন, “না, আমার কোন অন্থখ করে নাই।” “তবে রাজা 
কুপিত হইয়াছেন কি?” “না, রাজা কুপিত হইবেন কেন?” “ছেলের! 
বা দাসভৃত্যেরা কি আপনার কোন অপ্রীতিকর কাধ্য করিয়াছে ?” 
“তাঁহাও কেহ করে নাই ।” “তবে আপনার কোন দ্রব্য খাইতে ইচ্ছা 
হইয়াছে কি?” এ প্রশ্নে কিন্তু শ্েষ্ঠী নিরুত্তর হইয়া শুইয়া রহিলেন, 
কারণ মনের কথা প্রকাশ করিলেই ধনহানি হইবার সম্ভীবনা। গৃহিণী 
আবার জিজ্ঞাসা করিলেন, “বলুন না আর্ধ্যপুক্র, আপনার কি খাইতে 
ইচ্ছা হইয়াছে ।” শ্রেষ্ঠী কথা গিলিতে গিলিতে উত্তর দিলেন, “ একটা 
জিনিষ খাইতে ইচ্ছ! হয় বটে।”৮ “কোন্‌ জিনিষ, আর্ধ্যপুত্র ? «ইচ্ছা 
হয়, পিঠে খাই ৷” 

“এতক্ষণ একথা বলেন নাই কেন? আপনার অভাব কি? আমি 
এত পিঠা তৈয়ার করিয়। দিতেছি যাহা এ শর্করানিগমের সমস্ত লোকেও 
খাইয়া শেষ করিতে পারিবে না!” 

“ নগরের লোককে দিয়া কি হইবে? তাঁহারা যে যাঁহা,পাঁরে নিজের 
খাটিয়। খাইবে।৮ “তাহা না হয়, আমাদের এই গলিতে যে সকল লোক 
আছে তাহাদের জন্যই তৈয়ার করিব!” “তোমার ভাগারে যে প্রচুর 
ধন আছে তাহা আমার অজানা নাই।” “আচ্ছা আমাদের বাড়ীর 
লোঁকজনদিগের জন্যই আয়োজন করিব।” “তুমি যে এশবধ্য- 
শালিনী তাহা আমি জানি।” “তবে ছেলেদের জন্য তৈয়ার করি।” 
“ ছেলেদিগকে এর মধ্যে টানিয়া আন কেন ?৮ “তাহাতেও যদি 
আপত্তি হয় তবে, কেবল আমাদের স্বামিস্রীর পরিমাণে প্রস্তুত করা 
যাউক ৷”, “তুমি বুঝি ভাগ ন! লইয়। ছাঁড়িবে না?” “বেশ; আমিও 


৬৪ জাঁতক-মগ্জরী 


চাই না। কেবল এক জনের জন্যই আয়োজন করিতেছি ।” « এখানে 
পিঠা তৈয়ার করিলে বহুলোকে দেখিতে পাইবে। তুমি কিছু ক্ষুদ 
চাহিয়া লও, তাহার সঙ্গে যেন একটাও গোটা চাউল ন! থাকে; 
তাহার পর উনন, শর ও একটু একটু দুধ, ঘি, মধু ও গুড় লইয়৷ 
সাততলার ছাদে গিয়া পিঠা রান্ধ; আমি সেখানে একাকী বসিয়! 
আহার করিব ।” 

শ্রেষ্ঠিগৃহিণী “তাহাই করিতেছি” বলিয়া নিজেই সমস্ত উপকরণ 
বহন করিয়া সপ্তমতলে আরোহণ করিলেন এবং দীসীদিগকে বিদায় দিয়! 
স্বামীকে ডাকিতে গেলেন। শ্রেষ্ঠী সিঁড়ি দিয়া উপরে উঠিবার সময় 
প্রত্যেক তলের দ্বারগুলি অর্গলাদি দ্বারা রুদ্ধ করিয়া গেলেন এবং সপ্তমতলে 
উঠিয়া সেখানকারও ছার রুদ্ধ করিয়া দিলেন। অনন্তর তিনি উপবেশন 
করিলেন, গৃহিণী উনন ভ্বালিলেন, রান্ধিবার পাত্র চাপাইয়৷ দিলেন এবং 
পিষ্টক পাঁক করিতে প্রবৃত্ত হইলেন। 

এদিকে প্রত্যুষে শীস্তা স্থবির মহামৌদ্গল্যাঁয়নকে * বলিলেন “ রাঁজ- 
গৃহের অনতিদূরবর্তী শর্করানিগমবাঁসী মতসরী শ্রেষ্টা একাকী পিষ্টক ভক্ষণ 
করিবার অভিপ্রায়ে, পাছে অন্য কেহ জানিতে পারে এই আশঙ্কায়, 
সপ্তমতলে রন্ধনের ব্যবস্থা করিয়াছে । তুমি সেখানে গিয়া এ ব্যক্তিকে 
আত্মসংযম শিক্ষা দাও এবং স্বীয় বিভূতিবলে দুগ্ধ, ঘৃত, মধু, গুড়, পিক 
প্রভৃতিসহ স্ত্রীপুরুষ উভয়কে জেতবনে আনয়ন কর। আমি আজ পঞ্চশত 
ভিক্ষুসহ বিহারেই অবস্থিতি করিব এবং এ পিষ্টক-দ্বারা সকলকেই 
ভোজন করাইব ৷” 

স্থবির মৌদগল্যায়ন আজ্ঞাপ্রাপ্তিমাত্র খদ্ধিবলে শর্করানিগমে শ্রেষ্ঠি- 
ভবনে উপনীত হইলেন এবং স্থুবিশ্যস্ত অন্তর্বাস ও বহির্ববাসে পরিশোভিত 
হুইয়া সপ্তমতলের বাতায়নসমীপে মণিময়ী মুক্তির ন্যায় আকাশে দীড়াইয়া 
রহিলেন। তাহাকে অকস্মাৎ এই ভাবে আবিভূ্তি দেখিয়া মহাশ্রেষ্ঠীর 


» মহাঁমৌদগল্যায়ন ও সারিপুক্র বুদ্ধদেবের ছুই জন প্রধান শিষ্। লোকে ই'হাদিগকে 'অগ্রখাবক, 
বলিত। * 


ইল্লীস-জাতক ৬৫ 


হৎকম্প হুইল। তিনি ভাবিলেন ‘লোকের ভয়ে সাততলায় উঠিয়া 
আসিলাম; কিন্তু এখানেও নিস্তার নাই, শ্রমণটা আসিয়া জানালার 
কাছে . দাড়াইয়া আছে! শ্রেস্টীকে সেই দিনই যাহা বুঝিতে হইবে, 
তিনি তখন পর্যন্ত তাহা! বুঝিতে পারিলেন না; কাঁজেই তিনি তেলে- 
বেগুনে জুলিয়৷ উঠিয়া ১ বলিলেন, “কিহে অমণ, আকাশে দীড়াইয়। 
থাকিলে কি লাভ হইবে বল? দাড়ান ত তুচ্ছ কাঁজ; বার বার 
পাচারি করিয়া পথহীন আকাশে পথ প্রস্তুত করিলেও এখানে ভিক্ষা 
মিলিবে না । ৮ 

এই কথা শুনিয়! স্থবির সেখানেই আকাশে ইতস্ততঃ পাদচার্ণ 
আরন্ত করিলেন। শ্রেষ্ঠী কহিলেন, “পাদচারণ করিয়া কি লাভ? 
পর্য্যঙ্কাসনে বসিয়া থাকিলেও কিছু পাইবে না।” স্থবির তৎক্ষণাৎ 
আকাশে পর্্যঙ্কাসনেই সমাসীন হইলেন। শ্রেষ্ঠা কহিলেন, “ওখানে 
বসিয়া থাকিলে কি হইবে? বাতায়নের দেহুলীতে আসিয়া দাড়া ইলেও 
কোন ফল নাই।” স্থবির তখন দেহলীর উপরে আসিয়া দাড়াইলেন। 
শ্রেষ্ঠী আবার কহিলেন, “ দেহলীতে দীঁড়াইলে কি হবে বল? মুখ 
হইতে ধুম উদ্গিরণ করিলেও ভিক্ষা পাঁইতেছ না।” স্থবির ধূমই 
উদ্গিরণ আরম্ভ করিলেন, সমস্ত প্রাসাদ ধূমপূর্ণ হইল, শ্রেষ্ঠীর 
চক্ষুদ্ঘয়ে যেন সূচী বিদ্ধ হইতে লাগিল। পাছে বাড়ী পুড়িয়া যায়, এই 
আশঙ্কাতেই বোধ হয় তিনি বলিলেন না যে মুখ দিয়া আগুন বাহির 
করিলেও ভিক্ষা পাইবে না। তিনি দেখিলেন, স্থবির নিতান্ত নাছোড়; 
কিছু না কিছু আদায় না করিয়া ছাড়িবেন না। অতএব একখানি 
পিষ্টক দেওয়াইতে হইবে। তিনি পত্রীকে বলিলেন, “ভদ্রে, একখান! 
ক্ষুদ পিষ্টক পাক কর এবং তাহ! দিয়া উহাকে বিদায় কর।” 
শেষ্টিপত্ী অল্পমাত্র পিঠালি লইয়া কড়াঁতে দিলেন, কিন্তু উহা ফুলিয়৷ 
বড় হইতে হইতে সমস্ত কড়া পুরিয়া উঠিল। এত প্রকাণ্ড পিষ্টক 


১ মূলে আছে “লবণ কিংবা শর্করা অগ্রিতে নিক্ষেপ করিলে যেমন চিট্ষিটু করিয়া চারিদিকে 
ছুটিতে থাকে লেই ভাবে।” 
৯১ 


৬৬ জাতক-মঞ্জরী 


দেখিয়! শ্রেষ্ঠী বলিলেন, “করিয়াছ কি? কত পিঠালি দিয়াছ ?” অনন্তর 
তিনি হাতার কোণায় বিন্দুমাত্র পিঠালি লইয়! রন্ধন পাত্রে দিলেন, কিন্ত 
ইহাঁও ফুলিয়া পূর্ববাপেক্ষাও বড় একখানা পিঠা হইল। ইহার পর শ্রেষ্টী 
আরও অনেকবার ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিবার চেষ্টা করিলেন, কিন্তু 
ছোট হওয়৷ দুরে থাকুক সেগুলি উত্তরোত্তর বড়ই হইতে লাগিল। 
ইহাতে শ্রেষ্টী নিতান্ত দিক্‌ হইয়া ১ পত্রীকে বলিলেন, “ভদ্রে, যাহা! 
প্রস্তুত হইয়াছে তাহা হইতেই উহাকে একখানা দাও!” কিন্তু 
শ্রেষ্টিপত্বী যেমন চুপড়ি হইতে একখানা পিষ্টক তুলিতে গেলেন, অমনি 
অন্য পিষ্টকগুলি তাহার সঙ্গে লাগিয়া গেল। তিনি বলিলেন, “আধ্যপুক্র ! 
সমস্ত পিক এক সঙ্গে লাগিয়া গিয়াছে; ছাঁড়ীইতে পাঁরিতেছি না” 
শ্রেষ্ঠী বলিলেন, “আমি ছাড়াইয়া দিতেছি ;» কিন্তু তিনিও ছাঁড়াইতে 
পারিলেন না। তখন স্বামি-স্ত্রী দুজনেই পিষ্টকপুর্জের ছুই পাঁশ ধরিয়া 
টানাটানি আরম্ভ করিলেন, কিন্তু তাহাতেও কোন ফল হইল না। 
পিষ্টকের সঙ্গে এইরূপ ব্যায়াম করিতে করিতে শেষে শ্রেষ্ঠীর শরীর 
দিয়া ঘাম ছুটিল এবং তাঁহার ভয়ঙ্কর পিপাসা পাইল । তিনি পত্ীকে 
বলিলেন, “ভদ্রে, আমার পিষঁকে প্রয়োজন নাই; চুপড়িস্থৃদ্ধ সমস্তই 
এই ভিক্ষুকে দান কর।» 

শ্রেষ্ঠিপত্রী চুপড়ি লইয়! স্থবিরের দিকে অগ্রসর হইলেন। তখন 
স্থবির উভয়কে ধন্মোপদেশ দিলেন এবং ত্রিরত্বের মাহাত্ম্য শুনাঁইলেন। 
দানই প্রকৃত যজ্ঞ’ এই তত্ব শিক্ষা দিয়। তিনি দানফলকে গগনতলস্থ 
চন্দ্রমার ন্যায় প্রকটিত করিলেন। তচ্ছবণে প্রসন্নচিত্ত হইয়া শ্রেষ্ঠী 
বলিলেন, “ভগবন্, আপনি ভিতরে আস্থন এবং পল্যন্কে বসিয়া পিষ্টক 
ভক্ষণ করুন !” 

স্থবির বলিলেন, “মহাশ্রেষ্ঠিন ! সম্যক্সম্বদ্ধ পিষ্টকভোজনের আশায় 
পঞ্চশত ভিক্ষুসহ বিহারে অবস্থিতি করিতেছেন; যদি অভিরুচি হয়, 
চল, এই সকল পিষ্টক ও ক্ষীরাদিসহ তোমাকে সন্ত্রীক তাঁহার 


» মূলে “নিবিব্&* আছে। সংস্কৃত 'নির্বর্বি8। 


ইন্লীস-জাতক ৬৭ 
নিকট লইয়৷ যাই৷” “শীস্তা এখন কোথায় অবস্থিতি করিতেছেন ?” 
“এখান হইতে পঞ্চচত্বারিংশদ্ুযোজন-দুরস্থ জেতবন-বিহারে !” “এত 
পথ অতিক্রম করিতে যে বহু সময় লাগিবে!” “তোমার যদি হচ্ছ 
হয়, মহাশ্রেিন্, তবে আমি খদ্ধিবলে তোমাদিগকে এখনই সেখানে 
লইয়া যাঁইতেছি। তোমার প্রাসাদের সোপানাবলীর শীর্ষভাগ যেখানে 
আছে সেইখানেই রহিবে, কিন্তু ইহার অপরপ্রান্ত জেতবনদারে স্থাপিত 
হইবে। কাজেই প্রাসাদের উপরিভাগ হইতে নিম্নতম তলে অবতরণ 
করিতে যতটুকু সময় আবশ্যক তাহার মধ্যেই আমি তোমাকে জেতবনে 
লইয়া যাইব” শ্রেষ্টী বলিলেন, “বেশ, তাহাই করুন» 

তখন স্থবির সোপানাবলীর অগ্রভাগ সেখানেই রাখিয়া আদেশ দিলেন, 
“ইহার পাঁদমূল জেতবনের দ্বারদেশ স্পর্শ করুক!” তনুহর্তে তাহাই 
ঘটিল। এইরূপে স্থবির শ্রেষ্ঠিদম্পতীকে, যতক্ষণে তাহারা প্রাসাদ 
হইতে অবতরণ করিতে পাঁরিতেন, তদপেক্ষাও অল্প সময়ে জেতবনে লইয়৷ 
গেলেন। $ 

শ্রেষ্ঠিদম্পতী শাস্তার সমীপে উপনীত হইয়া নিবেদন করিলেন, 
“ভোজনের সময় উপস্থিত হইয়াছে।” শাস্তা ভোজনাগারে প্রবেশপূর্ববক 
ভিক্ষুসঙ্ঘপরিবৃত হইয়া নির্দিষ্ট বুদ্ধীসনে উপবেশন করিলেন; মহাশ্রেষ্ঠী 
বুদ্ধ প্রমুখ ভিক্ষুদিগের হস্তে দক্ষিণার্থ জল ঢালিয়া দিলেন ; তাহার সহধর্মিণী 
তথাগতের ভিক্ষাপাত্রে একখানি পিষ্টক রাখিলেন। তথাগত তাহা 
হইতে প্রাণধারণমাত্রোপযোগী কিয়দংশ গ্রহণ করিলেন; পঞ্চশত ভিক্ষুও 
তন্মাত্ৰ আহার করিলেন। অতঃপর শ্রেষ্ঠী দুগ্ধ, ঘ্ৃত, মধু ও শর্কর। 
পরিবেষণ করিলেন। পঞ্চশত শিষ্যসহ শাস্তার ভোজন শেষ হইল; 
মহাশ্রেষ্ঠীও সস্ত্রীক পরিতোষসহকারে আহার করিলেন, তথাপি পিক 
নিঃশেষ হইল ন|। বিহারবাসী অন্য সমস্ত ভিক্ষু এবং উচ্ছিষ্টভোজীরা! ১ 
পর্যন্ত উদরপূর্ণ করিয়া আহার করিল। তখন সকলে শীস্তাকে বলিলেন, 
“ ভগবন্‌, পিষ্টকের ত হ্রাসের কোন চিহ্ন দেখা যাইতেছে না।৮ শাস্ত। 


*১ মুলে ‘ বিঘাসাদ* এই পদ আছে। সংস্কৃত ‘বিঘদাদ’ বা 'বিধসাশী' | 


৬৮ জাঁতক-মঞ্জরী 


বলিলেন, “এখন তবে যাহা আছে, বিহারদ্বারে ফেলিয়৷ দাও ।” তখন 
তাঁহারা বিহারদ্বারের অনতিদুরবর্তী একটা গহবরের ভিতর উহ! ফেলিয়৷ 
দিল। অগ্ভাপি লোকে সেই গহ্বরকে “ কপল্লপূব ” নামে নির্দেশ 
করিয়া থাকে । 

অতঃপর মহাশ্রেষ্ঠী ও তাঁহার পত্নী শাস্তার সমীপে গিয়| দণ্ডায়মান 
হইলেন। শীস্তা তীহাঁদিগের দানের অনুমোদন করিলেন; তচ্ছবণে 
সেই দম্পতী স্সোতাপত্তিফল প্ৰাপ্ত হইলেন এবং শীস্তার চরণ বন্দনা 
করিয়া বিহারদ্ারে সৌপানারোহণপূর্ববক স্বভবনে উপনীত হইলেন। 
অতঃপর মহাশ্রেন্টী বুদ্ধশীসনের উন্নতিকল্পে নিজের অশীতিকোঁটি স্বর্ণের 
সমস্তই মুক্তহস্তে ব্যয় করিলেন। 

পরদিন সম্যক্সম্ুদ্ধ ভিক্ষীচধ্যান্তে জেতবনে প্রত্যাগমনপুর্ববক ভিক্ষু- 
দ্রিগকে বুদ্ধোচিত উপদেশ দিয়! গন্ধকুটারে প্রবেশ করিলেন। সায়ংকাঁলে 
ভিক্ষুগণ ধৰ্ম্মসভায় সমবেত হইয়া! বলিতে লাগিলেন, * স্থবির মৌদ্গল্যায়ন 
কি মহানুভাব! তিনি মুহূর্তমধ্যে ম্সরী শ্রেস্তীর প্রকৃতি পরিবর্তন 
করিয়৷ তাহাকে পরহিতব্রত শিক্ষা দিলেন, পিষ্টকাঁদিসহ সন্ত্রীক জেতবনে 
আনয়ন করিয়! শীস্তার সমীপে উপস্থাপিত করিলেন, এবং শোতাপত্তি- 
ফল লাভ করাইলেন।” তীহারা এইরূপে মৌদ্গল্যায়নের গুণকীর্তন 
করিতেছেন, এমন সময় শাস্তা সেখানে আগমনপুর্ববক তাহাদের আলোচ্য- 
মান বিষয় জানিতে পারিয়| বলিলেন, “ভিক্ষুগণ, মধুকর যেমন পুষ্পের 
কোন পীড়ন না করিয়। তাহা হইতে মধু আহরণ করে, সেইরূপ যে 
ভিক্ষু কোন গৃহস্থকে ধর্ম্মপথে আনয়ন করিতে ইচ্ছা! করেন, তাহাকে 
এ গৃহস্থের কোনরূপ পীড়া বা ক্লেশ না জন্মাইয়া উদ্দেশ্য সিদ্ধ করিতে 
হইবে। বুদ্ধগুণ প্রচার করিতে হইলে গৃহীদের নিকট এই ভাবেই 
অগ্রসর হওয়া উচিত । 


[ না করি পুষ্পের বর্ণের ব্যত্যয়, 
মা করি তাহার গন্ধ অপচয়, 
অলি যথা করে মধু আহরণ, র্‌ 


কুটবাঁণিজ-জাতিক ৬৯ 
তুমিও তেমতি গ্রামবাসিজনে 


শিখাইবে ধর্ম অতি সন্তর্পণে, 
হয়ো না তাদের বিরাগ-ভীজন | ১ ] 


E এক চুপড়ি পিষ্টক-দ্বারা শতশত লোকের ভুরিভোজনসম্পাদন গৌতমের লোকাতীত শক্তির 
পরিচায়ক । মখিলিখিত সুদমাচারে, বীশুস্বীষ্টও দুই বার অতি অল্পমাত্র খান্ত লইয়া বইলোককে ভোজন 
করাইয়াছিলেন এরূপ দেখা যায়। আর্থার লীলি প্রভৃতি পণ্ডিতগণ প্রচুরপ্রমাণপ্রয়োগদ্ধার! প্রদর্শন 
করাইয়াছেন যে, খ্রীষ্টীয় ন্বলমাচারগুলির অনেক কথা গৌতমের জীবনবৃত্তান্তের পুনরুক্তি মাত্র। 
হৃতরাঁং উল্লিখিত ঘটনাদ্বয়ের বর্ণনাপ্রলঙ্গে মথি যে বৌদ্ধ কিংবদন্তীর নিকট কণী নহেন তাহা কে 
বলিতে পারে? 


কুট বাণিজ-জাতক্ক 


পুরাকালে বাঁরাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব এক বণিকের গৃহে 
জন্মগ্রহণ করেন। নাঁমকরণ-দিবসে তাহার নাম রাখা হইয়াছিল “ পণ্ডিত ৷” 
তিনি বয়ঃপ্রাপ্তির পর অপর এক বণিকের সহিত মিলিত হইয়| ব্যবসায় 
আরম্ভ করিলেন। এই ব্যক্তির নাম ছিল “অতিপপ্তিত।” ইহারা দুই 
জনে পঞ্চশত পণ্যপুর্ণ শকটসহ জনপদে গিয়া ক্রয়-বিক্রয়-ার৷ বিলক্ষণ 
লাভবান্‌ হইয়া বারাণসীতে ফিরিয়া আসিলেন। অনন্তর লাভ-বিভাগকাঁলে 
অতিপণ্ডিত বলিলেন, “ আমি ছুই অংশ লইব (তুমি এক অংশ লইবে ) ৷” 
পণ্ডিত জিজ্ঞাসা করিলেন, “ তুমি ছুই অংশ পাইবে কেন ?” অতিপণ্ডিত 
বলিলেন, “তুমি পণ্ডিত” আমি অতিপণ্ডিত। যে পণ্ডিত সে এক ভাগ 


১» এই গাথা ধৰ্ম্মপদ হইতে গৃহীত । দীক্ষা উপদেশবলে সাধিত হইবে, গীড়ন-দ্বারা নহে, গৌতমের 
এই মহামন্ত্র তাহার শিল্পগণ কখনও ভুলেন নাই। ইহার প্রভাবেই অশোক প্রস্ৃতি বৌদ্ধতুপালগণ 
বিপুলএরভাবসম্পন্ন হইয়াও ধর্ম্মদহন্ধে অসাধারণ গুদাধ্য প্রদর্শন করিয়! গিয়াছেন। পৃথিবীর প্রাচীন ইতিবৃত্তে 
এরূপ সাম্যকীতির উদাহরণ নিতান্ত বিরল। 


৭৬ জাতক-মঞ্জরী 


এবং যে অতিপণ্ডিত সে দুই ভাগ পাইবার উপযুক্ত” “সেকি কথা? 
পণ্যের মূল্যই বল, আর গাঁড়ী-বলদই বল, আমর! দুই জনেই ত সমান 
সমান দিয়াছি; তবে তুমি কিরূপে দুই ভাগ পাইবে ?” “অতিপণ্ডিত 
বলিয়া” এইরূপে কথা বাড়াইয়! শেষে তাহার! কলহ আরম্ভ করিলেন। 
অনন্তর অতিপণ্ডিত ভাবিলেন, 'আচ্ছা, ইহার মীমাংসার এক উপায় 
করিতেছি? তিনি তাহার পিতাকে এক তরুকোটরে লুকাইয়| রাখিয়৷ 
বলিলেন, “ আমর! আসিয়া যখন জিজ্ঞাসা করিব, তখন আপনি বলিবেন, 
অতিপণ্ডিত দুই ভাগ পাইবে।” তাহার পর তিনি বোধিসত্বের নিকট 
গিয়। বলিলেন, “ ভাই, আমাদের কাহার কি ভাগ প্রাপ্য, তাহ! বৃক্ষদেবতার 
জানা আছে; চল তাঁহাকে গিয়া জিজ্ঞাসা করি ।” 

তদনুসারে তীহারা ছুই জনে সেই তরুতলে উপস্থিত হইলেন এবং 
অতিপগ্ডিত প্রার্থনা করিলেন, “ ভগবতি বৃক্ষদেবতে ! আমাদের বিবাদ 
মীমাংসা! করিয়া দিন।” তখন অতিপণ্ডিতের পিতা স্বর-পরিবর্তন করিয়া 
বলিলেন, “ তোমাদের বিবাদ কি বল।” অতিপণ্ডিত বলিলেন, “ ভগবতি, 
এ ব্যক্তি পণ্ডিত; আর আমি অতিপণ্তিত। আমর! একসঙ্গে ব্যবসায় 
করিয়াছিলাম; তাহার লাভের অংশ কে কত পাইবে।” তরুকোটর 
হইতে উত্তর হইল, “পণ্ডিত এক ভাগ এবং অতিপণ্ডিত দুই ভাগ 
পাইবে।” বোধিসত্ব এই বিচার শুনিয়া ভাবিলেন, “ এখানে দেবতা 
আছে কি না আছে, তাহ! জানিতে হইতেছে ।” তিনি পলাল সংগ্রহ 
করিয়৷ কোটরে পুরিলেন এবং তাহাতে অগ্নিসংযোগ করিলেন। ধক্‌ 
ধক্‌ করিয়। অগ্নি জ্বলিয়া উঠিল; অতিপণ্ডিতের পিতা অদ্ধদগ্ধশরীরে 
তাহা হইতে বাহির হইলেন এবং শাখা অবলম্বনে ঝুলিতে ঝুলিতে ভূতলে 
অবতরণপূর্ববক এই গাথা বলিলেন: 


সার্থক পণ্ডিত নাম ধর তুমি, সাধুবর ; 
নাহি ইথে সন্দেহের লেশ ; 
অতিপণ্ডিতের নাম ‘নিরর্থক, হায় হায় ! 


তারি দোষে এত মোর ক্লেশ। 


লাঙ্গলীসাজাতক ৭১ 


ইহার পর তাহারা সমান অংশে লাভ ভাগ করিয়া লইলেন এবং 
যথাকালে স্ব স্ব কন্মানুরূপ ফলভোগার্থ লোকাঁন্তরে গমন করিলেন । 


চুক" এই জাতকের সহিত পঞ্চতন্ত্রবনিত ধর্মবুদ্ধি ও পাপবুদ্ধির কথ! তুলনীয়। প্রাচীন কালেও 
এদেশে যৌখকারবারের প্রথা ছিল। এইরূপ ব্যবসায়ের নাম ছিল সম্ভয়সমুখান। 


তলাজ্ভলীতা-জাতিক্চ : 


পুরাঁকালে বারাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব এক মহৈশ্বর্য্যশালী 
ব্রাহ্মণকুলে জন্মগ্রহণপূর্ববক বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলানগরে সর্বববিদ্যা 
শিক্ষা করেন, এবং সুবিখ্যাত অধ্যাপক হইয়| বারাণসী নগরে পঞ্চশত 
ব্রাহ্মণকুমারের শিক্ষাবিধানে প্রবৃত্ত হন। এই সকল শিষ্যের মধ্যে 
একজন অতি জড়মতি ছিল। সে ধর্মশান্্র পাঠ করিত; কিন্তু বুদ্ধির 
জড়তাবশতঃ কিছুমাত্র শিখিতে পাঁরিত না। তথাপি তাহাদ্বারা বোধিসত্বের 
বড় উপকার হইত, কারণ সে নিয়ত দাঁসব তাহার পরিচর্যা করিত। 

একদিন বোধিসত্ব সায়মাশ নির্বাহ করিয়। শয়ন করিলেন। এ শিষ্য 
তাঁহার হস্তপাদপুষ্ঠীদি টিপিয়৷ বাহিরে যাইতেছে, এমন সময় বোধিসত্ব 
বলিলেন, “বৎস, আমার খাটিয়ার পায়াগুলি ঠিক করিয়| দিয়া যাও» শিষ্য 
একদিকের পায়! ঠিক করিয়া দেখে, অন্যদিকের একটা পায়| নাই; তখন 
সে নিজের উরুর উপর সেই দিক্‌ স্থাপিত করিয়৷ সমস্ত রাত্রি বসিয়৷ 
কাটাইল। বোঁধিসত্ব প্রত্যুষে নিদ্রা ত্যাগ করিয়া তাহাকে তদবস্থায় 
দেখিতে পাইলেন এবং জিজ্ঞাস! করিলেন, “বৎস, তুমি এ ভাবে বসিয়৷ 
আছ কেন?” শিষ্য বলিল, “গুরুদেব, খাটিয়ার এদিকে পায়! নাই বলিয়। 
উরুতে রাখিয়া বসিয়া আছি।» এই কথায় বৌধিসত্বের অন্তঃকরণ 
বিচলিত হইল। তিনি ভাবিতে লাগিলেন, ‘এই শিষ্য আমার অতীব 


১ লাঙগল+ ঈবা। 


৭২. জাতক-মগ্ররী 


উপকারী; কিন্তু দুঃখের বিষয়, এত শিষ্ের মধ্যে ইহারই বুদ্ধি জড়; 
সেই কারণে এ বিদ্ধ! শিক্ষা করিতে পাঁরিতেছে না। ইহাকে পণ্ডিত 
করিবার কি কোন উপায় নাই ? অনন্তর তাহার মনে হইল, “এক 
উপায় আছে। এ যখন কাষ্ঠ ও পত্র সংগ্রহ করিয়া ফিরিবে, তখন 
ইহাকে জিজ্ঞাসা করিব, তুমি কি দেখিয়াছ, ও কি করিয়াছ। এ উত্তর 
দিবে, এই দেখিয়াছি এবং এই করিয়াছি; তাহার পর আমি আবার 
জিজ্ঞাসা করিব, যাহা দেখিলে বা যাহা করিলে তাহা কিসের ম্ত। 
এই প্রশ্নের উত্তর দিতে হইলেই ইহাকে উপমা প্রয়োগ করিতে হইবে, 
কাধ্য-কীরণসম্বন্ধও ভাঁবিতে হইবে। এইরূপে নুতন নূতন উপম! প্রয়োগ 
ও কাধ্য-কা'রণনির্ণয় করাইয়া ইহাঁর পাণ্ডিত্য জন্মাইতে পারিব ৷ 

মনে মনে এই যুক্তি করিয়৷ বোধিসত্ব সেই শি্যকে ডাঁকিয়া বলিলেন, 
“বৎস, এখন হইতে তুমি যখন কান্ট ও পত্রসংগ্রহের জন্য বনে যাইবে, 
তখন যাহা দেখিবে, খাইবে বা পান করিবে, আমায় আসিয়া জানাইবে।» 
সে “যে আজ্ঞা” বলিয়া তাহার আদেশ গ্রহণ করিল। অনন্তর একদিন 
সে সতীর্থগণের সহিত কান্ট আহরণ করিবার জন্য বনে গিয়া একটা সর্প 
দেখিতে পাইল এবং চতুষ্পীঠীতে ফিরিয়া বোধিসত্বকে বলিল, “আর্ধ্য, 
আমি একটা সাপ দেখিয়াছি ।”৮ বোৌধিসত্ব জিজ্ঞাসা করিলেন “সর্প 
কীদৃশ ?” শিষ্য উত্তর দিল “ঠিক যেন লাঁজলের ঈষ।” বোঁধিসত্ব 
ভাবিলেন, ‘ উপমাটী সুন্দর হইয়াছে ; সর্প দেখিতে অনেক অংশে লাঙগলের 
ঈষাঁর প্যায়ই বটে । বোধ হইতেছে ইহাকে ক্রমে পণ্ডিত করিয়৷ তুলিতে 
পাঁরিব।' 

অপর এক দিন এ শিষ্য বনমধ্যে হস্তী দেখতে পাইয়| বৌধিসত্বের নিকট 
সেই কথা জানাইল। বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, “হস্তী কীদৃশ ?% 
শিষ্য উত্তর দিল “ ঠিক যেন লাঙ্গলের ঈষ।” বোধিসত্ব ভাঁবিলেন, ‘হস্তীর 
শুণ্ড লাঙ্গলীষার ন্যায় বটে ; দন্ত ছুইটাও তৎসদৃশ ; এ বুদ্ধির জড়তাঁবশতঃ 
হস্তীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পৃথক্‌ পৃথক্‌ বর্ণনা করিতে পারিতেছে না; কেবল 
শুগুটাকেই লক্ষ্য করিয়া উত্তর দিতেছে।, এই সিদ্ধান্ত করিয়৷ বোধিসত্ব 
ভালমন্দ কিছুই বলিলেন না । - 


কটাঁহক-জাতক ৭৩ 


আর এক দিন এ শিয্য নিমন্ত্রণে ইক্ষু খাইতে পায়! বোধিসত্বকে বলিল, 
“ আচাৰ্য্য আমি আজ আখ খাঁইয়াছি।” বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, 
“ইক্ষু কীদৃশ ?” শিষ্য উত্তর দিল, “ঠিক যেন লাঙ্গলের ঈষ।” 
বোধিসত্ব দেখিলেন, উপমাটীতে সাদৃশ্যের বড় অভাব ; তথাপি তিনি সেদিন 
কোন কথা বলিলেন না। 

পরিশেষে এক দিন শিম্যের| নিমন্ত্রণে গিয়া দধি ও দুগ্ধের সহিত গুড় 
খাইল। জড়মতি শিষ্য আসিয়া বোধিসত্বকে বলিল, “গুরুদেব, আজ 
আমি দধি ও ছুদ্ধের সহিত গুড় খাইয়াছি।” আচার্য্য জিজ্ঞাস! করিলেন, 
“দধি, দুগ্ধ কীদৃশ, বল ত।৮ শিষ্য উত্তর দিল, “ঠিক যেন লালের ঈষ্‌ ৷” 
ইহ! শুনিয়! বোধিসত্ব ভাবিতে লাগিলেন, তাই ত; এ যখন সর্প লাঙ্গলের 
সদৃশ বলিয়াছিল, তখন উপমাটা স্থন্দর হইয়াছিল ; হস্তী লাঙ্গলীষাসদৃশ, 
একথা বলাতেও শুগু-সন্বন্ধে যৎকিঞ্চিৎ সাদৃশ্য ছিল। তাহার পর বলিল, 
ইক্ষু লীঙ্গলীষাঁসদৃশ ; ইহাতেও যে সাদৃশ্যের লেশ মাত্র ছিল না এ কথা 
বল৷ যায় না। কিন্তু দধি, দুগ্ধ শুক্রবর্ণ; এই ছুই দ্রব্য যে পাত্রে থাকে 
তাহারই আকার প্রাপ্ত হয়; এখানে ত উপমাটা সর্বাংশেই অপ্রযোজ্য । 
এ স্থুলবুদ্ধির শিক্ষাবিধান অসম্ভব 1 


কুডাহক-জাতক্ 
পুরাকালে বারাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব এক মহাবিভবশালী 
শ্রেষ্ঠী ছিলেন। তীহার ভাধ্যার গর্ভে এক পুত্র জন্মে; ঠিক সেই দিন 
তাহার এক দাসীর গর্ভেও এক পুত্র জন্মিয়াছিল। ১ শিশু দুইটা এক 
সঙ্গে লালিত-পাঁলিত হইতে লাগিল। শ্রেষ্ঠীর পুক্র যখন পাঠশালায় 
লিখিতে যাইত, দাসীর পুত্র তখন ফলক ২ বহন করিয়া তাহার অনুগমন 


> দাঁসস্বামীর গৃহে দাসীর পুত্র জন্মিলে সেও দান হইত। এইরূপ 'দানকে গর্ভদাদ (born 31559) 
(পালি ' আমায় দাস ’ ) বল! হইত। 
২ কাষ্টফলক ব তক্তি; ইহা! নেটের কাজ করিত। 
১০ 


৭৪ জাতক-মঞ্চরী 


করিত এবং এইরূপে নিজেও লিখিতে শিখিত। অতঃপর দাসীর পুত্র 
দুই তিনটা শিল্পও শিক্ষা করিল এবং কালক্রমে একজন বচনকুশল ও 
প্রিয়দর্শন যুবক হুইয়। উঠিল। তাহার নাম হইল কটাহক। সে শ্রেষ্টীর 
গৃহে ভাণ্ডারীর পদে নিযুক্ত হইল। 

এক দিন কটাহক চিন্তা করিতে লাগিল, “চিরকাল ভাণ্ডারী হইয়৷ 
থাকিলে চলিবে নাঁ; সামান্য একটু দোষ দেখিলেই প্রভু আমায় হয় 
মারিবেন, নয় কারাগারে পাঠাইবেন, নয় দাগা দিবেন; আমাকে সারা 
জীবন ক্রীতদাঁসের ন্যায় কদন্নে প্রাণধারণ করিতে হইবে। প্রত্যন্তপ্রদেশে 
নাকি আমার প্রভুর বন্ধু এক শ্রেষ্ঠী বাস করেন। একবার তীহার 
কাছেই গিয়। দেখি না কেন? এখান হইতে প্রভুর কৃত্রিম স্থাক্ষরযুক্ত 
এক পত্র লইয়া যাই; পরিচয় দিব যে আমি প্রভুর পুক্র; তাহা 
হইলে সেই শ্রেষ্টার কন্যাকে বিবাহ করিয়া স্থখে কাল কাটাইতে 
পারিব।” 

এইরূপ স্থির করিয়া কটাহক নিজেই এক প্র লিখিল--“ আমার পুজ্র 
অমুককে আপনার নিকট পাঠাইতেছি। আপনার ও আমার পরিবারের 
মধ্যে আদান-প্রদান-সম্বন্ধ বাঞ্ছনীয় । আমার একান্ত ইচ্ছা, আমার এই 
পুজকে আপনার কন্যা স্প্রদান করিয়া নবদম্পতীকে আপাততঃ আপনার 
নিকট রাখুন। আমি অবকাশ পাঁইলেই নিজে আপনার আলয়ে উপস্থিত 
হইব।” অনন্তর এই পত্র শ্রেষ্ঠীর মুদ্রাস্কিত করিয়া, সে, যত ইচ্ছা পাথেয় 
এবং গন্ধবস্থাদিসহ প্রত্যন্তপ্রদেশে উপস্থিত হইল এবং তত্রতা হ্রেষ্ঠীর 
নিকট গিয়া তাহাকে প্রণাম করিল। শ্রেষ্ঠী জিজ্ঞাসা করিলেন, “ বৎস, 
তুমি কোথা হইতে আসিতেছ ?” ক্টাহক বলিল, “ বারাণসী হইতে ৷” 
“ তুমি কাহার পুত্র ?” “আমি বারাণসী-শ্রষ্টীর পুক্র 1” “কি উদ্দেশ্যে 
আঁসিয়াছ।” “এই পজ্ঞ পাঠ করিলে জানিতে পারিবেন 1” ইহা বলিয়৷ 
কটাহক শ্রেষ্ঠীর হস্থে সেই পল্র দিল। শ্রেষ্ঠী পত্র পড়িয়া বলিলেন, 
“আঃ, এখন আমি কীচলাম।” তিনি মনের উল্লাসে কটাহকের হস্তে 
কম্তা। সম্প্রদান করিলেন। তাঁহার ব্যবস্থার-গুণে নবদম্পতী বিস্তর দাঁস- 
দাসী লইয়া বাস করিতে লাগিল। 


কটাহক-জাতক ৭৫ 


কিন্তু এশর্য্যমদে শীঘ্রই কটাহকের মাথা ঘুরিয়া গেল। তাহাকে 
যবাগু প্রভৃতি ও বন্ত্রগন্ধাদি যাহা দেওয়া হইত সে সমস্ত দ্রব্যেরই দোষ 
ধরিতে লাগিল। “ছি! প্রত্যন্তবাসীরা এমন যবাগু প্রস্তুত করে! এরূপ 
অন্নে, এরূপ খাঁঘ্ে ১ কেবল প্রত্যন্তবাসীদিগের রুচি হইতে পারে” 
ইহা! বলিয়া সে ভক্ষাভোজ্যের নিন্দা করিত। “মুর্খ প্রত্যন্তবাসীরা কি 
বন্ধের ভালমন্দ বুঝিতে পারে? প্রত্যন্তবাসীরা কি গন্ধ পিষিতে জানে 
ব৷ ফুলের মালা গাথিতে পারে ?” এইরূপ বলিয়া সে বস্ত্রগন্ধাদিরও 
দোষ ধরিত। 

এদিকে বোধিসত্ব দাসকে দেখিতে না পাইয়া বলিলেন, “কটাহককে 
দেখিতেছি না; সে কোথায় গেল ?” অনন্তর তিনি তাহার অনুসন্ধানের 
জন্য চারিদিকে লোক পাঠীইলেন। তাহাদের মধ্যে এক জন প্রত্যন্ত 
অঞ্চলে গিয়া কটাহককে চিনিতে পারিল এবং সেখানে আত্মগোপনপুর্ববক 
বোধিসত্বকে আসিয়া জানাইল। 

কটাহকের কাঁত্তি শুনিয়া! বোধিসত্ব ভাঁবিলেন, “কটাহক বড় অন্যায় 
কাজ করিয়াছে ; আমি গিয়া তাহাকে ফিরাইয়া আনিতেছি।” অনন্তর 
তিনি রাজার অনুমতি লইয়! বিস্তর অনুচরসহ প্রত্যন্ত অঞ্চলে যাত্র| 
করিলেন। বারাঁণসী-শ্রেন্টী প্রত্যন্ত অঞ্চলে যাইতেছেন, এই সংবাদ অচিরে 
চারিদিকে প্রচারিত হইল। তকঙ্ছুবণে কটাঁহক কি করিবে চিন্ত। করিতে 
লাগিল। সে ভাবিল, তাহার আদিবার অন্য কোন কারণ হইতে পারে 
না; তিনি নিশ্চয় আমারই জন্য আসিতেছেন। আমি যদি এখন পলায়ন 
করি তবে আর কখনও এখানে ফিরিতে পারিব না। এ সঙ্কটে একমাত্র 
উপায় এই যে, আমি প্রত্্যদ্গমন করিয়! তাহার শরণ লই এবং পূর্বববৎ 
দাসরূপে তীহার সেবাশু শ্রাধা করি।” তদবধি .সে সভাঁসমিতিতে এইরূপ 
বলিতে আরম্ভ করিল, “আজকালকার ছেলেছোক্রারা মাতাঁপিতার 


> ভাবপ্রকার্শের মতে আহার ষড় বিধ- চুষ্ক, পেয়, লেহা, ভোজা, ভক্ষ্য, চর্বব্য। ভোজ্য যথা 
ভক্ৰ-সুপাদি ; ভক্ষ্য যথা মোঁদকাদি; চর্ব্য যথা চিপিটচণকার্দি। ভক্ষ্য ও খান্ধ একার্থ বাচক। 
খান্ত হইতে খাঁজ] শব্দ হইয়াছে [খাজ1-ন্বনাষখ্যাত মোদক-বিশেষ (বিশেষণ ভাবে, যেমন 
‘খাজ!’ কাটাঙ্জ।) ] | 


৭৬ জাতক-মঞ্জরী 


মর্য্যাদা রক্ষা করে না; তাহারা ভোজন-কালে তাহাদের সুবিধা অস্ুবিধ! 
দেখিবার জন্য অপেক্ষা ন! করিয়া নিজেরাও তীহাঁদের সঙ্গে আহার 
করিতে বসে। যখন আমার মাতাপিতা আহারে বসেন, তখন আমি 
তাহাদিগকে পানপাত্র, পিকদানি ও জল আনিয়া! দিই, পাখা লইয়৷ 
বাতাস করি ।” 

প্রভুর সম্বন্ধে দাসের যাহা কর্তব্য, এমন কি, প্রভু শৌচের জন্য 
প্রতিস্ন্ন স্থানে গেলে দাস কিরূপে জলের কলস লইয়া দাড়াইয়া থাকিবে, 
কটাহক এ সমস্তও সকলকে বুঝাইয়৷ দিতে লাগিল। জনসাধারণকে 
এইরূপ শিক্ষ! দিয়া কটাহক যখন বুঝিল বোধিসত্ব প্রত্যন্ত অঞ্চলের 
নিকটবর্তী হইয়াছেন, তখন সে শ্বশুরকে বলিল. “ পিতঃ ৷ শুনিতেছি আমার 
পিতা আপনার সহিত দেখা করিতে আঁসিতেছেন। আপনি তাহার খাগ্ভের 
ও ভোজ্যের আয়োজন আরম্ভ করুন; আমি কিছু উপঢৌকন লইয়া পথেই 
গিয়া তাহার সহিত দেখা করি।” শ্বশুর বলিলেন, “অতি উত্তম 
কথা বলিয়াই।” তখন কটাহুক বহুবিধ উপটৌকন ও বিস্তর অনুচরসহ 
অগ্রসর হইল এবং বোধিসত্বকে প্রণিপাতপূর্বক তশুসমস্ত তাহাকে দান 
করিল। বোধিসত্ব এ সমস্ত গ্রহণ করিলেন, মিষ্টবাঁক্যে তাহার অভিভাষণ 
করিলেন এবং প্রাতরাশকালে ক্বন্ধীবার স্থাপিত করিয়া শৌচের জন্য কোন 
নিভৃত স্থানে প্রবেশ করিলেন। তাহ! দেখিয়া কটাহক নিজের অনুচর- 
দিগকে আর অগ্রসর হইতে বারণ করিল, নিজেই জলের কলস লইয়৷ 
বৌধিসত্বের নিকট গেল এবং তাহার উদককৃত্য শেষ হইলে তদীয় 
পাঁদমূলে পতিত হইয়া বলিল “প্রভু, আপনি যত চান ধন দিতেছি; 
কিন্তু এখানে আমার যে প্রতিপত্তি জন্মিয়াছে, তাহার বিলোপ 
করিবেন না!” 

বোধিসত্ব তাহার কর্তব্পরায়ণতায় প্রীত হইয়াছিলেন। তিনি তাহাকে 
আশ্বাস দিয়া বলিলেন, “তোমার ভয় নাই, আম হইতে তোমার কোন 
অনিষ্ট হইবে না” অনন্তর তিনি প্রত্যন্তনগরে প্রবেশ করিলেন। তত্রত্য 
শ্রেষ্ঠী মহা আড়ম্বরের সহিত তাঁহার অভ্যর্থনা করিলেন। কটাহক তখনও 
দাসবৎ তীহার পরিচর্যা করিতে লাগিল । ্ 


কটাহক-জাতক ৭৭ 

বোধিসত্ব স্থখাসীন হইলে প্রত্যন্তবাঁসী শ্রেষ্ঠী বলিলেন, “মহাশ্রেন্িন্‌ 

আমি আপনার পল্র পাইয়াই আমার কন্যাকে আঁপনার পুত্রের হস্তে সমর্পণ 

করিয়াছি!” কটাঁহক যেন প্রকৃতই তাহার পুত্র, এই ভাবে বৌধিসত্ব 

যথোচিত প্রিয়বচন-দ্বার! প্রত্যন্তশ্রেষ্ঠীর মনস্ত্টি করিলেন। কিন্তু তদবধি 
তিনি কটাহকের মুখদর্শন পর্য্যন্ত ত্যাগ করিলেন। 

এক দিন বোধিসত্ব শ্রেষঠিকন্যাকে ডাকাইয়। বলিলেন, “এস মা, আমার 
মাথার উকুন বাঁছিয়া ফেল।” শ্রেষ্ঠিকন্যা উকুন মারিতে বসিলে বোধিসত্ত 
মধুরবচনে জিজ্ঞাসা করিলেন, “আমার পুত্রটী স্থখ-দুঃখ সকল অবস্থাতেই 
অপ্রমত্ত থাকে ত? তুমি তাঁহার সহিত সুখে সম্প্রীতিতে সংসারযাত্রা 
নির্বাহ করিতেছ ত ?” 

শরেগ্িদ্বহিতা বলিল, “আধ্য, আমার স্বামীর অন্য কোন দোষ নাই, 
কিন্তু তিনি ভোজ্যদ্রব্যমাত্রেরই নিন্দা করেন ।” 

“মা, তাহার এই দোষ চিরকালই আছে। কিন্তু আমি তোমাকে 
তাঁহার মুখ বন্ধ করিবার মন্ত্র দ্িতেছি। তুমি এই মন্ত্র অবধানসহকারে 
অভ্যাস কর; আমার পুত্র ভোজনকালে যখন খাদ্যদ্রব্যের নিন্দা করিবে, 
তখন তুমি তাহার সন্মুখে দাড়াইয়া আমি যে ভাবে বলিতেছি, ঠিক সেই 
ভাবে ইহা পাঠ করিবে।” অনন্তর বোধিসত্ব শ্রেষ্ঠিদুহিতাকে সেই মন্ত্র 
শিক্ষা দিয়া কয়েক দিন পরে বারাণসীতে প্রতিগমন করিলেন। কটাহক 
বহু উপহার লইয়া কিয়দ্দ,র তাঁহার অনুগমন করিল এবং তাহাকে সে সমস্ত 
দান করিয়া ও প্রণাম করিয়। ফিরিয়া গেল। 

বৌধিসত্ব প্রস্থান করিলে কটাহকের দস্ত আরও বাড়িয়া উঠিল। 
এক দিন শ্রেষ্ঠিদুহিত৷ স্বামীর জন্য উৎকৃষ্ট ভোজ্য প্রস্তুত করাইয়া স্বহস্তে 
চম্সদ্বারা পরিবেষণ করিতেছিলেন ; কিন্তু কটাহক সেই ভোজ্যেরও 
নিন্দা আরম্ভ করিল। তখন শ্রেষ্ঠিকন্যা ঝোধিসত্বের উপদেশ স্মরণ করিয়৷ 
এই গাথা পাঠ করিলেন £__ 


পরবাঁসীর বড়াই বেশী, যা খুপী তাই কয়, 
* আসবে আবার মনিব যখন, দেখ বে কিবা হয়| 


৭৮ জাঁতক-মঞ্জরী 


জীরিজুরি কটাহক তোমার নাহি সাজে, 
চুপটী করে খাবার খেয়ে যাঁওগো নিজ কাজে | ১ 


কটাঁহক ভাবিল, “সর্ববনাঁশ ৷ দেখিতেছি, শ্রেষ্ঠী ইহাকে আমার 
নাম ও কুলের কথা বলিয়! গিয়াছেন।” তদবধি তাহার দর্প চুর্ণ হইল। 
সে কখনও ভোজাদ্রবোর নিন্দা করিত ন! ; যাহা পাঁইত, নীরবে আহার 
করিত। অনন্তর জীবনাবসাঁনে সে কম্মীন্ুরূপ ফলভোগার্থ লোকান্তরে 
প্রস্থান করিল। 


দু বঙদেশের কোথাও কোথাও ( বিশেষতঃ পূর্বববঙ্গে ) রাম! চাষা ও সাধু নাঁপিতের সম্বন্ধে প্রায় 
এইরূপ একট! গল্প. শুন! যায়। রাম! স্ত্রীর দুর্বাক্যে জ্বালাতন হইয়া গৃহত্যাগ করে এবং রাজ্যান্তরে এক 
মাঁলিনীর আশ্রয়ে থাকিয়া শুনিতে পায় যে, রাঁজজামাতা৷ রাঁজকন্তাঁকে প্রত্যহ শয়ন কালে পঞ্চাশ ঘ! 
বেত মারেন। ক্রমে নে জানিতে পারে, রাজজামাতা| তাহাঁরই গ্রামের সাধু নাপিত। এক ব্ৰহ্মদৈত্য 
রাজকন্যার উপর জাতিক্রোধ হইয়া সাধু নাপিতকে রাজপুল্র সাঁজাইয়াছিল এবং রাজকন্যার সহিত 
তাহার বিবাহ ঘটাইয়৷ এইরূপ যাতনা দিবার ব্যবস্থা করিয়াছিল। রাম! রাজার সঙ্গে দেখা করিয়! 
তাহার অনুমতি লইয়া রাজকন্তাঁকে এই মন্ত্র শিখাইয়াছিল :_ 


যাহা ইচ্ছা তাহা কর শ্রীপুরে বান ; 
আছিল যে বরাতে লেখা সাধুশীল দাস; 
এবারকাঁর। অপরাধ প্রভু কর ক্ষমা ; 
এই মন্ত্র দিয়া গেল শ্রীপুরের রান । 


রাজকন্যার মুখে এই মন্ত শুনিয়া স।ধুশীল অতঃপর প্রকৃতই নাধু হইল ; রাম! বহু পুরস্কার পাইয়া স্বদেশে 
ফিরিয়। গেল। 


১ বোধিসত্ত সম্ভবত: এই গাঁথা সংস্কৃতভাষায় বলিয়াছিলেন এবং শ্রেচ্ঠিকন্যা। অর্থ না বুঝিয়! উহ! আবৃত্তি 
করিতে শিখিরাছিলেন। তিনি অর্থ বুঝিতে পারেন নাই, অথচ কটাহক বুঝিয়াছিল, এরূপ না হইলে 
আখ্যায়িকাটা নিতান্ত অসঙ্গত হইয়া পড়ে। 


স্থবর্ণহংস-জাতৰ ৭৯ 


জ্সর্ণহহহন-জীতক্ষ 


পুরীকালে বাঁরাঁণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব কোন ব্রাঙ্গণকুলে 
জন্মগ্রহণ করিয়াছিলেন। বয়ঃপ্রাপ্তির পর মমকুলজাত এক বত্রাহ্মণকন্যার 
সহিত তাহার বিবাহ হইয়াছিল। এই রমণীর গর্ভে নন্দা, নন্দবতী ও 
সুন্দরী নন্দা নামে তীহার তিনটা কন্যা জন্মে। ইহাদের বিবাহ হইবার 
পুর্ব্বেই বোধিসত্বের মৃত্যু হয়। 

মানবদেহ ত্যাগ করিয়া বোধিসত্ব স্বর্ণ হংসরূপে জন্মগ্রহণ করিলেন 
এবং জাতিস্মর হইলেন। বয়ঃপ্রাপ্তির পর এক দিন তিনি নিজের স্থবণ- 
পক্ষাবৃত পরম রমণীয় বিশাল দেহ দেখিয়। ভাবিতে লাগিলেন, “আমি 
পূর্ববজন্মে কি ছিলাম ?% অমনি তাহার স্মরণ হইল, তিনি পুর্ববজন্মে 
মনুষ্য ছিলেন। তখন, তাহার ব্ৰাহ্মণী ও কন্ঠার কি উপায়ে জীবিকা! 
নির্বাহ করিতেছে ইহ চিন্তা করিয়া তিনি জানিতে পারিলেন, তাহার 
পরগৃহে দাসীবৃত্তি-দ্বারা অতিকষ্টে কাল কাটাইতেছেন। তিনি ভাবিলেন, 
“আমার পাঁলকগুলি কুট্রিত স্থবর্ণময়;১ আমি স্ত্রী ও কন্যাদিগকে এক 
একটা পালক দিব; তাহারা ইহা বিক্রয় করিয়া সুখে স্বচ্ছন্দ 
থাকিতে পারিবে” এই সঙ্কল্প করিয়া বোধিসত্ব উড়িয়া গিয়া তাহাদের 
কুড়ে ঘরের আড়ার এক পাশে গিয়। বসিলেন। ২ তীহারা জিজ্ঞাস! 
করিলেন, “প্রভূ, আপনি কোথা হইতে আসিলেন ?” বোধিসত্ব বলিলেন, 
“আমি তোমাদের পিতা ; মৃত্যুর পর স্বর্ণহংস হইয়া জন্ম লাভ করিয়াছি । 
আমি তোমাদিগকে দেখিতে আগিয়াছি; এখন হইতে তোমাদিগকে 
আর পরগৃহে দাঁসীবৃত্তি করিয়া কষ্ট পাইতে হইবে না; আমি এক 
একটা পালক দিব; তাহা বিক্রয় করিয়! সুখে স্বচ্ছন্দে থাকিতে পারিবে ।” 
ইহ বলিয়া তিনি তাহাদিগকে একটা পালক দিয়া চলিয়া গেলেন। 

তদবধি বোৌধিসত্ব মধ্যে মধ্যে ফিরিয়া আসিতেন এবং তাহাদিগকে 
এক একটা পালক দিয়া যাইতেন। তাহাতে ব্রান্ধনীর প্রচুর অর্থলাভ 


> *পেট! সোণা। ২ মুলে “পিটুঠবংশকোটি” এই পদ আছে । 


৮৩ জাতক-মঞ্জরী 


হইত এবং তিনি পরমস্থখে জীবিকানির্ববাহ করিতেন। কিন্তু এক দিন 
ব্ৰাহ্মণী কন্ঠাদিগকে বলিলেন, “ইতর প্রাণীদিগের চরিত্র বুঝা ভার; 
তোদের পিতা যে কখনও আসা বন্ধ করিবে না, তাহা! কে বলিতে 
পারে? তাই বলি, সে এবার যখন আসিবে, তখন আমর তাহার সবগুলি 
পালক ছিড়িয়া লইব।” কিন্তু পিতার যন্ত্রণা হইবে ভাবিয়া কন্যার 
এ জঘন্য প্রস্তাবে সম্মতি দিলেন নাঁ। ব্ৰাহ্মণী কিন্তু কিছুতেই নিজের 
দুরাকাঙ্ক্ষা দমন করিতে পারিলেন না। অতঃপর এক দিন বোধিসত্ব 
তীহাঁদের কুটারে উপস্থিত হইলে তিনি বলিলেন, “ আধ্যপু্র, একবার 
আমার কাছে আন্বন।৮ বোধিসত্ব তাঁহার নিকটে গেলেন; তিনি 
তাহাকে দুই হাতে ধরিয়া সমস্ত পালক উপাঁড়িয়া লইলেন। কিন্তু 
বোধিসত্বের ইচ্ছার বিরুদ্ধে বল-প্রয়োগে লইলেন বলিয়া কোন পাঁলকই 
হিরণ্ময় রহিল না, তৎক্ষণাৎ বকের পালকের ন্যায় হইয়া গেল। 

ইহার পর বৌধিসত্ব চলিয়া যাইবার জন্য পক্ষ বিস্তার করিলেন; 
কিন্তু উড়িতে পারিলেন না । তখন ব্রাঙ্গণী তাহাকে একটা বড় জালার 
মধ্যে ফেলিয়া দিয়! খাবার দিতে লাগিলেন । কিয়দ্দিন পরে বোধিসত্বের 
নূতন পালক উঠিল, কিন্তু সেগুলি সমস্ত শাদা হইল। অনন্তর তিনি 
উড়িয়া স্বস্থানে চলিয়া গেলেন, আর কখনও পত্নী ও কন্যার্দিগকে দেখিতে 
আসিলেন না । 


ছু ঈশপের গ্রন্থে সুবর্ণভিম্ব-প্রন্থতি হংসীর এবং লা-ফণ্টেনের গ্রন্থে সবর্ণপর্ণবিশিষ্ট হংসের 


কথা আছে। 
পঞ্চতন্তরব্ণিত স্থবর্ণপুরীষোৎর্গী পক্ষীর কথা এবং ব্রাহ্মণ ও কৃষ্ণদর্পের কথাও কোন কোন অংশে 


এই জাতকের অনুগ্প। 


বিরোচন-জীতক ৮১ 
নিল্লো6নন-জীভিশ্ক 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্গদত্তের সময়ে বোঁধিসত্ব সিংহযোনিতে 
জন্মগ্রহণ করিয়! হিমালয়ের পাদদেশে কাঞ্চনগুহায় বাস করিতেন। তিনি 
একদিন কাঞ্চনগুহা হইতে নিক্রান্ত হইয়া বিজ্ত্তণপূর্ববক চতুদ্দিকে 
অবলোকন করিলেন এবং সিংহনাদ করিয়া মৃগয়ায় বাহির হুইলেন। 
অনন্তর তিনি এক প্রকাণ্ড মহিষ মারিয়া তাহার সমস্ত উৎকৃষ্ট মাংস 
আহার করিলেন এবং এক সরোবরে অবতরণপুর্ববক মণিসদৃশ-স্বচ্ছ 
জলপান্দ্বারা কুক্ষি পুর্ণ করিয়া গুহাভিমুখে চলিলেন। এই সময়ে এক 
শৃগাল আহার অন্বেষণ করিতেছিল; সে সহসা সিংহ দেখিয়া এবং 
পলাঁয়নের পথ না পাইয়া তাহার সন্মুখে গিয়া পায়ে লুটাইয়! পড়িল। 
বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন, “কিহে শৃগাল, তুমি কি চাও ?” শৃগাল 
বলিল, “আমি ভৃত্য হইয়! প্রভুর পদসেবা করিতে চাঁই।” “বেশ, 
আমার সঙ্গে এস, আমার সেবা-শুশ্রষা কর, আমি তোমাকে উৎকৃষ্ট 
মাংসাদি খাওয়ীইব।” অনন্তর বোঁধিসত্ব শৃগালকে সঙ্গে লইয়া কাঁঞ্চন- 
গুহায় ফিরিয়া গেলেন। শৃগাঁল তদবধি সিংহের প্রসাদ পাইতে লাগিল 
এবং কয়েকদিনের মধ্যে হৃষ্টপুষ্ট হইয়া উঠিল। 

একদিন বোধিসত্ব গুহায় শয়ন করিয়া! শৃগালকে বলিলেন, “তুমি 
গিয়৷ পর্ববত শিখরে দাড়াও । পর্ববতপাদে হস্তী, অশ্ব, মহিষ প্রভৃতি 
প্রাণী বিচরণ করে। ইহাদের মধ্যে তুমি যে প্রাণীর মাংস খাইতে ইচ্ছা 
কর, তাহাকে দেখিলেই আমায় আসিয়া! জানাইবে, অমুককে খাইতে চাই 
এবং আমাকে প্রণিপাঁতপুর্বক বলিবে, ‘বিরোচ সামি' (প্রভু, আপনার 
তেজ প্রদর্শন করুন)।১ তখন আমি তাহাকে বধ করিয়া মাংস 
খাইব, তোমাকেও খাঁওয়াইব।” শৃগাল তদনুসারে পর্বতশিখরে উঠিয়| 
নানাপ্রকার পশু অবলোকন করিত, যখন যাহার মাংস খাইতে ইচ্ছা! হইত, 
কাঞ্চনগুহায় গিয়া বোধিসত্বকে জানাইত এবং তাহার পায়ে পড়িয়। 


১. “বিরোচ সামি” মূলে এইরূপ আছে। ইহ! হইতেই এই জাতকের “বিরোচন-জাতক” নাম 
হইয়াছে । বিরৌচন- উজ্জ্বল, দীত্তিশীল, তেজন্বী । 
১৯ 


৮২ জাতক-মগ্ররী 


“বিরোচ সামি” এই বাক্য বলিত; তিনিও মহাবেগে লাফ দিয়া, মহিষই 
হউক, আর মত্তহস্তীই হউক, এ প্রাণীকে তৎক্ষণাৎ সংহাঁর করিয়া তাহার 
মাংসের উৎকৃষ্ট অংশ স্বয়ং খাইতেন এবং অবশিষ্ট শৃগালকে খাইতে 
দিতেন শুগাল উদর পূর্ণ করিয়া মাংস খাইত এবং এ গুহার ভিতর নিদ্ 
যাইত। এইরূপে অনেক দিন অতিবাহিত হইলে শূগালের দর্প বাড়িয়। 
উঠিল। সে ভাবিল, “আমিও ত চতুষ্পদ ; তবে কেন প্রতিদিন পর প্রদত্ত 
অন্নে জীবন ধারণ করিব? এখন হইতে আমিও হস্তী প্রভৃতি মারিয়! 
মাংস খাইব। সিংহ যে হস্তী বধ করে তাহা কেবল “বিরোচ সামি” 
এই মন্ত্রের গুণে। আমিও এই সিংহের দ্বারা “বিরোচ জন্বুক” এই মন্ত 
ব্লাইৰ। তাহার পর একটা প্রকাণ্ড হস্তী মারিয়া মাংস খাঁইব।, অনন্তর 
সে সিংহের নিকট গিয়। বলিল, “প্রভু, আপনি যে বরাহবারণাদি বধ 
করিয়াছেন, তাহাদের মাংস আমি বহুকাল আহার করিয়া আসিতেছি। 
এখন আমিও একটা হস্তী মারিয়া মাংস খাইতে মানস করিয়াছি। 
আপনি কাঞ্চনগুহার যেখানে শয়ন করেন, আমিও সেই খানে শুইব ; 
আপনি গিয়া পর্ববতপাদে বিচরণকারী বরাহবারণাদি অবলোকনপূর্ববক 
আমার নিকট আসিয়া “বিরোচ জন্বুক' এই কথা বলিবেন। দয়া করিয়! 
এই অনুগ্রহটুকু দেখাইতে কৃপণতা করিবেন না।” ইহা:শুনিয়া বোধিসত্ত 
কহিলেন, “হস্তী বধ করা কেবল সিংহদিগেরই সাধ্য; জন্বুকে হস্তী 
মারিয়া তাহার মাংস খাইবে, একথা কেহ কখনও শুনে নাই। তুমি এরূপ 
অসন্ত ইচ্ছ। করিও না। আমি যে বরাহবারণাদি সংহার করিব, তুমি 
তাহাঁদেরই মাংস খাইয়া এখানে অবস্থিতি কর।” কিন্তু বোধিসত্বের একথা 
শুনিযাও শৃগাল নিজের উদ্দেশ্য ত্যাগ করিল না; সে তাহার নিকট 
পুনঃ পুনঃ সেই প্রার্থনা জানাইতে লাগিল। বৌধিসত্ব নিবারণ করিতে 
অসমর্থ হইয়। তাহার প্রার্থনা পূরণে সম্মত হইলেন এবং তাহাকে কাঞ্চন- 
গুহায় রাখিয়া পর্বতশিখরে আরোহণপূর্বক এক মত্ত মাতঙ্গ দেখিতে 
গাঁইলেন। তখন তিনি গুহাঁদ্ধারে গিয়া “বিরোচ জন্ুক” এই কথা 
বলিলেন। অমনি শৃগাল কাঞ্চনগুহা হইতে লক্ষ দিয়া বাহির হইল এবং 
বিজ্স্তণপূর্ববক চতুদ্দিকে অবলোকন করিয়া ও তিনবার উচ্চরব করিয়া, 


সঞ্জীব-জাতক ৮৩ 
'মত্ত মাতঙ্গের কুস্তের উপরে গিয়৷ পড়িব’ এই সঙ্কল্পে লাফ দিল; কিন্তু 
কুম্তের উপর না পড়িয়া সে তাহার পাদমূলে পতিত হইল । হস্তী তখন 
দক্ষিণ পাঁদ তুলিয়া তাহার মাথা চাপিয়া! ধরিল; তাহাতে তাহার মস্তকের 
অস্থিগুলি চর্ণ-বিচুর্ণ হইয়া গেল । অনন্তর হস্তী শৃগালের ধড়টা পা দিয়া 
মদ্দিত করিয়া! পিণ্ডাকারে পরিণত করিল এবং তদুপরি মলত্যাগ করিয়া 
বৃংহণ করিতে করিতে বনে প্রবেশ করিল। বোধিসত্ব ইহা দেখিয়া 
বলিলেন: 


করিপদাঘাতে পঞ্জরের অস্থি চর্ণীকৃত সব হ’ল ; 
মস্তি্ধ তোমার বাহিরে আসিয়া কাদায় মিশিয়ে গেল। 
সাবাস তোমায়, শৃগালপুষ্গব ! 
সাবাস তোমার বীরত্ব-গৌরব ! 
ভাল তেজ আজি দেখাইলে তুমি; বাখানি সৌভাগ্য তব। 


ahs ৫1 ২7০ A 
পিন পরি নাত LS 


সঙ্ৱীব-জাতক 
( প্ৰত্যুৎপন্ন বস্তু ) 


অজাতশক্র বৌদ্ধবিদ্বেষী, দুঃশীল ও পাপ-কর্ম্মা দেবদত্তকে শ্রদ্ধা 
করিতেন। সেই ক্রুরমতি নরাধমকে প্রসন্ন করিবার নিমিত্ত তিনি বনু 
অর্থব্যয়ে গয়শিরে ১ এক বিহার নিশ্মীণ করাইয়া দিয়াছিলেন এবং 
তাঁহারই কুমন্ত্রণায় নিজের জনক ধার্মিকবর জ্রোতাপন্ন বিন্বিসারের 
প্রাণবধ করিয়াছিলেন। এবংবিধ দুক্কার্্য-পরম্পরায় সেই নৃপ-কুলাঙ্গারের 
োতাপত্তি-মার্গ রুদ্ধ ও সদগতির আশা বিনষ্ট হইয়াছিল। 


* » গয়ার নিকটবর্ত! একটি পর্ববত। ইহার বর্তমান নাম ব্রন্মযোনি+ | 


৮৪ জাতক-মঞ্জরী 


অজাতশক্র যখন শুনিলেন যে, পৃথিবী বিদীর্ণ হইয়া দেবদত্তকে গ্রাস 
করিয়াছে,” তখন তীাহারও আশঙ্কা হইল, পাছে নিজেও এ পথের পথিক 
হন। এই দুশ্চিন্তায় রাজত্বে তিনি আর সুখ পাইতেন না, শয়নে শান্তি- 
লাভ করিতেন না; তীব্রযন্ত্রণাভিভূত হস্তিশাবকের শ্যায় নিয়ত কম্পমাঁন- 
দেহে ইতস্ততঃ বিচরণ করিতেন। তাহার মনে হইত, যেন পৃথিবী বিদীর্ণ 
হইয়াছে, অবীচি হইতে ভীষণ ভ্বালা উত্থিত হইতেছে, পৃথিবী তাহাকে 
গ্রাস করিয়া ফেলিতেছে; তিনি যেন আদীপ্ত লৌহশয্যাঁয় উত্তানভাবে 
শয়ন করিয়া আছেন এবং লৌহশুল-সমূহে তাহার শরীর বিদ্ধ হইতেছে । 
ফলতঃ এই ভয়বিহবল হতভাগ্য নৃপতি আহত কুক্কুটবৎ ক্ষণমাত্রও শান্তি 
ভোগ করিতে পারিতেন না। তাহার ইচ্ছা হইত, সম্যক্সন্তুদ্ধের সহিত 
দেখা করিয়া তাহার নিকট ক্ষম| প্রার্থনা করিবেন, এবং কি উপায়ে 
শান্তি লাভ করিতে পারিবেন তাহাকে তাহ! জিজ্ঞাসা করিবেন। কিন্তু 
কৃতাপরাধের গুরুত্ব স্মরণ করিয়া তিনি বুদ্ধসমীপে উপস্থিত হইতে সাহস 
করিলেন না । 

অনন্তর রাজগৃহ নগরে কাত্তিকোৎসব আরম্ত হইল; পৌরজন 
রাত্রিকালে সমস্ত নগর এমন সুসজ্জিত করিল যে, উহা ইন্দ্রালয়ের ন্যায় 
শৌভ। পাইতে লাগিল। অজাতশক্র অমাত্যগণ-পরিবৃত হইয়া সভাগৃহে 
কাঞ্চনাসনে সমাসীন ছিলেন। তিনি অদূরে জীবক কৌমারভৃত্যকে 
উপবিষ্ট দেখিয়৷ ভাঁবিলেন, “ইহাকে সঙ্গে লইয়া সম্যক্সন্ুদ্ধের দর্শন 
লাভ করিতে হইবে। কিন্তু কি করিয়। সোঁজান্থজিভাবে বলি যে, 
আমি একাকী তাহার নিকটে যাইতে পারিব না; আস্থন, আমাকে সঙ্গে 
লইয়া! চলুন? তাহা না করিয়া বরং রাত্রির শোভা বর্ণনপূর্ববক বল! 
যাউক, আমি অগ্ভ কোন শ্রমণ বা ব্রাহ্মণের পরযুযপাসন! করিব। 


> দেবদত্ত_ইনি প্রথমে বুদ্ধদেবের শিষ্য ছিলেন, পরে তাহার বিরোধী হইয়! নিজেই এক ধর্ম্‌সম্প্রদায় 
স্থাপনের চেষ্টা করিয়াছিলেন। ইহার অবীচিপ্রবেশ-বৃত্তান্ত সমুদ্রবাণিজ-জাতকের (৪৬৬) প্রত্যুৎপন্ন 


বস্তুতে বণিত আছে। পৃথিবী বিদীর্ণ হইয়া! পাগীদিগকে যে গ্রাস করে, বাইবলেও তাহ! দেখ! যায়। 
Cf. Num. 16: 31-88. 


২ বুদ্ধের একজন প্রধান ভক্ত এবং প্রাচীন কালের একজন বিখ্যাত চিকিৎসক | দিব্যাবদানে 
ইহাকে 'জীবক কুমার ভূত’ বল! হইয়াছে। 


সঞ্জীবজাতক ৮৫ 
অতঃপর অমাত্যদিগকে জিজ্ঞাসা করিব, কাহার পযুণপাঁসনা করিলে 
শান্তি লাভ কর! যাইতে পারে। অমাত্যেরা ইহার উত্তরে নিশ্চিত 
স্ব স্ব গুরুর নাম করিবেন, জীবকও সম্যক্সন্তুদ্ধের গুণকীর্তন করিবেন। 
তখন আমি ইহাঁকে সঙ্গে লইয়া শীস্তার নিকট যাইব ।, 

অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, “আপনারা বলুন দেখি, অন্ধ 
কোন্‌ শ্রমণ বা ব্রাহ্মণের অচ্চনা করিলে আমরা শীন্তিলাভ করিতে 
পারিব ?” 

ইহা শুনিয়া কোন অমাত্য পুরণ কাশ্পের, কোন অমাত্য মস্করি 
গোঁশালীপুজ্রের, কেহ কেহ বা অজিত কেশকন্ধল, ককুদ কাঁত্যায়ন, 
সঞ্চয়ী বৈরট্রীপুত্র বা নিগ্রন্থ জ্ঞাতিপুজের নাম করিলেন।১ কিন্তু রাজ! 
তাহাদের কথার কোন উত্তর দিলেন না, মহাঁমাত্র জীবক কি বলেন 
শুনিবার জন্য অপেক্ষা করিতে লাঁগিলেন। জীবক অবিদূরে নীরব 
হইয়া বসিয়াছিলেন; কারণ তিনি ভাঁবিতেছিলেন, ‘রাজা আমাদারা 
কিছু ব্লাইতে চান ত বলিব।” রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, 
“সৌম্য জীবক, আপনি নীরব রহিলেন যে?” এই কথা শুনিয়া 
জীবক দণ্ডায়মান হইয়া যে দিকে ভগবান্‌ বুদ্ধ অবস্থিতি করিতেছিলেন 
তদ্ভিমুখে কৃতাঞ্তলিপুটে উদ্দেশে প্রণাম করিয়া বলিলেন, « মহারাজ, 
পরমপুজ্য সম্যক্সন্তুদ্ধ সা্ীত্রিশতাঁধিকসহস্র-ভিক্ষুসহ এ স্থানে মদীয় 
আম্রবণে বাস করিতেছেন। ইহাতেই বুঝা যায় পুণ্যশ্লোক ভগবানের 
স্থযশঃ কতদূর বিস্তীর্ণ হইয়াছে । তিনি অহ্ত্বাদি নবগুণসম্পন্ন। ৮ ২ 
অতঃপর জীবক ভগবানের নবগুণ কীর্তন করিলেন; তিনি রাজাকে 
বুঝাইয়! দিলেন যে, পুর্বে নিমিন্তাদির দ্বারা বে সকল মহাপুরুষলক্ষণ 
সূচিত হইয়াছিল, বুদ্ধ জন্মাবধি অনুভাববলে তদপেক্ষাও অধিকতর 
উত্তকর্ষের পরিচয় দিয়াছেন। উপসংহার-কাঁলে জীবক বলিলেন, “মহারাজ, 


১ ইহার! বৌদ্ধশাঁসন-বিদ্বেধী এবং তীর্থিক নামে পরিচিত। পালি ভাষায় ইহাদের নাম পূরণ 
কন্সপ, মকথলি গোসাল, অজিত কেনকম্বলিন্‌, পকুধ কচ্চায়ন, নিগঞ্ঠ নাতপুত্ত এবং সঞ্জয় বেলটুঠিপুস্ত । 

২ ন্বগুণসম্পন্ন _ভগবান্‌, অহ্‌ন্, বুদ্ধ, সম্যক্সমুদ্ধ, বিদ্যাচিরণসম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুস্তরপুরুষদম্য- 
সারথি ও দেবনরগণের শাস্তা। 


৮৬ জাতক-মগ্রী 
আপনি সেই ভগবানের শরণ লউন, তাঁহারই নিকট ধর্ম্মকথা শ্রবণ করুন, 
তাহাকেই প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সংশয়াপনোদন করুন ৷” 

এতক্ষণে মনোরথ পুর্ণ হইল দেখিয়া অজাঁতশক্র জীবককে বলিলেন, 
“বেশ, তাহাই করা যাউক ; আপনি হস্তিযাঁন সুসজ্জিত করিবার আদেশ 
দিন।” মুহুর্তের মধ্যে যান সজ্জিত হইল); অজাঁতশক্র রাজোচিত আড়ম্বরের 
সহিত জীবকের আঅবণে উপনীত হইলেন, এবং দেখিলেন তথাগত 
গন্ধমণ্ডলমালে ১» সমীসীন; ভিক্ষুসঙ্ঘ বীচিবিক্ষোভবিহীন মহার্ণবের ন্যায় 
নিশ্চলভাবে তাহার চতুদ্দিকে বিরাজ করিতেছেন। রাজা যেদিকে দৃষ্টিপাত 
করিলেন, সেই দিকেই শত শত ভিক্ষু দেখিতে পাইলেন। তাহাতে 
অতীব বিস্মিত হইয়া তিনি ভাবিলেন, “আমি ইতঃপূর্বেন আর কোথাও 
এতাঁদৃশ সাঁধুসমাগম দেখি নাই। তিনি ভিক্ষুদিগের বিনীত, প্রশান্ত 
ও পবিত্র ভাব প্রত্যক্ষ করিয়া অতিমাত্র প্রীত হইলেন এবং কৃতীঞ্জলিপুটে 
সঙ্ঘের স্তুতি করিলেন। অতঃপর তিনি ভগবানকে প্রণিপাত করিয়া 
একান্তে আসন গ্রহণপূর্ববক শ্রামণ্যফল-প্রশ্ন ২ জিজ্ঞাসা করিলেন। ইহার 
উত্তরে ভগবান তীহার নিকট অংশদয়বিশিষ্ট শ্রামণ্যফল-সূত্র ব্যাখ্যা 

» মণ্ডলমাল- গোলাকার একচূড়াবিশিষ্ট মণ্প। 

২ বৌদ্ধশাক্ত্রে ইহ! একী প্রসিদ্ধ প্রশ্ন এবং গৌতম উহার যে উত্তর দিয়াছিলেন, তাহা সংশয়- 
নিরাকাঁরক বলিয়া পরিগণিত। প্রশ্নটার তাৎপৰ্য্য এই :--“লোকে যে সমস্ত শিল্পকর্ম করে, তাহার এক 
একট গ্রতাক্ষ ফল প্রাপ্ত হয়। কুস্তকার ঘট গড়ে; ঘট মনুষ্ণের কাজে লাগে; ইহ! বিক্রয় করিয়া 
কৃম্তকারের অর্থপ্রাপ্তি হয়। অতএব কুস্তকারের কাধ্যের উপযোগিতা কম্পষ্ট ও অচিরলক্ষিত। 
এখন জিজ্ঞান্ত হইতেছে যে, যাহার! গৃহত্যাগ করিয় শ্রমণ হন, তাহাদের ভাগ্যে এরূপ কোন করব, 
অচিরলভ্য ও প্রত্যক্ষ ফল আছে কি ?” এই প্রশ্নের উত্তরে গৌতম বলিয়াছিলেন, “মহারাজ, মনে 
করুন এক ব্যক্তি আপনার দাসত্ব করিয়াছে । দে ভাবিল, 'আমি পূর্রকৃত পাপের ফলে এই ছুর্দশ। 
ভোঁগ করিতেছি । এখন যদি গৃহত্যাগপূর্বক সৎপথে চলিয়া পুণ্য সঞ্চয় করি, তবে পরকালে 
আমার সদ্গতি হইবে ।* ইহা! স্থির করিয় সে গৃহ হইতে পলাইয়! গেল এবং প্রব্রজ্যাগ্রহণপূর্ব্বক 
হিংসাঁচৌধ্যাদি পরিহার করিয়! সাধুভাবে চলিতে লাঁগিল। এখন বলুন ত, এই ব্যক্তিকে আবার দেখিতে 
পাইলে আপনি কি তাঁহাকে দণ্ড দিয়া পুনর্ববার দাসত্বে নিয়োজিত করিবেন?” অজাতশক্রু বলিলেন, 
“কখনই ন!; আমি বরং তাহাকে ভক্তিশ্রদ্ধা করিব এবং তাহার ভরণ-পোঁধণের ভার লইব।” “তবেই 
দেখ! যাইতেছে, মহারাজ, শ্রামণ্যধর্থ্ের প্রত্যক্ষ ফলও আঁছে।” অজাতশক্র এই যুক্তির যাঁথার্থ্য স্বীকার 


করিলেন এব: তদবধি বৌদ্ধশামনে নিহিতশ্রদ্ধ হইলেন । 
তু” গঙ্গমাল-জাতক (৪২১)। উহাতে শ্রামণ্যধর্থের দৃষ্টফল প্রদশিত হইয়াছে । * 


সঞ্জীব-জাতক ৮৭ 


করিলেন। তাহ! শ্রবণ করিয়া! অজাতশত্র পরম প্রীত হইলেন এবং 
ভগবানের নিকট ক্ষমা লাভ করিয়া ও তাহাকে প্রদক্ষিণ করিয়া প্রাসাদে 
ফিরিয়া গেলেন । 

রাজ প্রস্থান করিবার অল্পক্ষণ পরেই শীস্তা ভিক্ষু দ্িগকে সন্বোধন- 
পূর্বক বলিলেন, “ দেখ, এই রাজা নিজেই নিজের সর্ববনীশ করিয়াছেন। 
ইনি যদি রাজ্যলোৌভে ধর্ম্মরাজ-কল্প পরম ধাৰ্ম্মিক পিতার প্রাণবধ ন! 
করিতেন, তাহা হইলে অদ্য এ আসনে বসিয়াই অনাবিল ও বীতমল ধর্ম্মচক্ষু 
লাভ করিতে পরিতেন। কিন্তু দেবদত্তের অসাধু সংস্রবে থাকিয়া অহত্ব 
দুরে থাকুক, ইনি ক্রোতাপত্তি ফলও প্রাপ্ত হইতে পারিলেন ন!” 

পরদিন ভিক্ষুগণ ধর্ম্মদভায় এই কথার আলোচনা আরম্ত করিলেন। 
তাহার! বলিলেন, “দেখ, ছুঃশীল ও ছুরাঁচার দেবদত্তকে অনুগ্রহ দেখাইতে 
গিয়া অজাতশত্ৰ পিতৃহত্যারূপ মহাপাপে লিপ্ত হইয়াছেন; সেই নিমিত্ত 
তিনি জোতাঁপত্তি-ফল পর্য্যন্ত লাভ করিতে অসমর্থ হইলেন। অহো, 
রাজার কি সর্ববনাশই হইয়াছে!” এই সময়ে শান্তা সেখানে উপস্থিত হইয়া 
তীহাদের আলোচ্যমান বিষয় জানিতে পারিয়া বলিলেন, “ভিক্ষুগণ ! 
অজাতশত্র যে কেবল এ জন্মেই পাপের সহায়তা করিতে গিয়া নিজের 
সর্ববনাঁশ ঘটাইয়াছেন তাহা নহে; পূর্বেও তিনি এইরূপ অনুষ্ঠান করিয়া 
প্রাণ হারাইয়াছিলেন।” অনন্তর তিনি সেই অতীত কথ বলিতে আরম্ত 
করিলেন := 


ওলগুভীল্-জাতিক্ক 
( অতীত বস্তু ) 
পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বৌধিসত্ব এক মহাবিভবশালী 
ব্রাহ্মণকুলে জন্ম গ্রহণ করিয়াছিলেন। বয়ঃপ্রাপ্তির পর তিনি তক্ষশিলায় 
গিয়া সর্ববশাস্কে পাণ্ডিত্য লাভ করেন এবং বারাণসীতে প্রতিগমন করিয়! 
এক স্থবিখ্যাত অধ্যাপক হন। পঞ্চশত ত্ৰাহ্মণকুমার তাহার নিকট 
বিদ্যাভ্যাস করিত। এই সকল শিষ্ের মধ্যে একজনের নাম ছিল সঞ্জীব। 


৮৮ জাতক-মঞ্জরী 


বৌধিসত্ব তাহাকে মৃতকোখাপন মন্ত্র ১ দান করিয়াছিলেন। সে উখাপন- 
মন্ত্র শিখিয়াছিল বটে, কিন্তু প্রতিবাহন-মন্ত্র গ্রহণ করে নাই । 

একদিন সঞ্জীব সতীর্থদিগের সঙ্গে কাষ্ঠাহরণার্থ অরণ্যে গমন করিয়া 
এক মৃত ব্যাত্র দেখিয়া বলিল, “আমি এই মৃত ব্যাঘে জীবন সঞ্চার 
করিতেছি ।” তাহার সঙ্গিগণ বলিল, “করিলে আর কি? মৃতদেহে কি 
জীবনসঞ্চার হইতে পারে?” “তোমরা দীড়াইয়া দেখ না, আমি এই 
ব্যাঘকে এখনই ঝীঁচাইব।” “পার ত কীচাও।৮ ইহা বলিয়। তাহারা 
একটা বৃক্ষে আরোহণ করিল । 

অনন্তর সঞ্জীব মন্ত্রপাঠপুর্ববক একখণ্ড খর্পর-দ্বারা মৃত ব্যাস্রকে আঘাত 
করিল। ব্যাত্র তখনই জীবিত হইয়া ভীমবিক্রমে সঞ্জীবের অভিমুখে ধাবিত 
হইল এবং তাঁহার গলনালীতে দংশন করিল। তাহাতে সপ্ভীবের প্রাণ- 
বিয়োগ ঘটিল; ব্যাত্রও পুনর্ববার গতাস্থ হইয়া ভূতলে পতিত হইল; 
উভয়ের মৃতদেহ পাশাপাশি পড়িয়া রহিল। 

শিশ্তগণ কা্টসংহরণপূর্ববক আচার্য্যগৃহে ফিরিয়া গেল এবং তীহাকে 
এই বৃত্তান্ত জানাইল। আচার্য্য তাহাদিগকে সন্বোধনপুর্ববক বলিলেন, 
“বতসগণ ! সঞ্জীব খলের উপকার করিতে গিয়া, অযুক্ত স্থানে সম্মান 
দেখাইয়া, নিজের প্রাণ হাঁরাইল। সাবধান, তোমরা কেহ যেন এরূপ 
ভ্রমে পতিত না হও ।” 


সমব্ধান--তখন অজাতর্শক্র ছিলেন সেই ব্যাধ, পুনরুজ্জীবক শিষ্য এবং আমি ছিলাম দেই সুবিখ্যাত 
আচাধ্য। 

ছু পঞ্চতন্থে (অপরীক্ষিত-কারক, ৩য়) দেখ যায়, এক ব্রাহ্মণের চারি পুত্র ছিল_তিন জন 
শাস্রজ্ঞ কিন্ত নিব্বোধ, একজন শান্ত্রপরাখুখ কিন্ত সুবোধ। বনপথে যাইবার সময়ে ইহাদের একজন 
একটা মৃতসিংহের অস্থি সঞ্চয় করিল, একজন তাহাতে চর্শ্মাংসরুধির সংযোজন করিল এবং একজন 
প্রাণ সঞ্চার করিল। সিংহ তাহাদের তিন জনেরই প্রাণসংহার করিল; কিন্তু সুবুদ্ধি পূবেবেই বৃক্ষে 
আরোহণ করিয়াছিল বলিয়া রক্ষ/ পাঁইল। বেতাল পঞ্চবিংশতিকায় ইহা! কিঞ্চিৎ পরিবঠিক আকারে 
একবিংশ আখ্যায়িকা । 


১ মৃতক + উত্থাপন অর্থাৎ যাহার বলে মৃতদেহে জীবনসঞ্চার হয়। প্রতিবাহন-মন্ত্র-যে মন্ত্রের বলে 
উজ্জীবিত প্রাণীকে পুনর্ববার বীতজীবন করিতে পার! যায়। 


রাজোবাদ-জাতক ৮৯ 


ল্াতজোানবাদ-জীতক্ষ ; 


পুরাঁকাঁলে বারাণসীরাজ ব্রঙ্গদন্তের সময়ে বৌধিসত্ব তাঁহার অগ্রীমহিষীর 
গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। রাজা মহিষীর গর্ভরক্ষার্থ শাক্সনিদ্দিষ্ট 
ক্রিয়াদির অনুষ্ঠান করিলেন; এবং বোধিসত্ব যথাঁকাঁলে বিনাকষ্টে ভূমিষ্ঠ 
হইলেন। নাঁমকরণ-দিবসে আত্মীয় বান্ধবেরা তাহার “ ব্রহ্মদত্ত-কুমাঁর ” 
এই নাম রাঁখিলেন। তিনি কালক্রমে বয়ঃপ্রাপ্ত হইয়া তক্ষশিলানগরে 
গমনপুর্ববক সর্ববশীন্তে পারদর্শিতা লাভ করিলেন এবং পিতার দেহত্যাগের 
পর রাজপদে প্রতিষ্ঠিত হইয়া যথাধর্ম্ম নিরপেক্ষভাবে প্রজা পালন করিতে 
লাঁগিলেন। বিচার করিবার সময়ে তিনি কখনও (ক্রাধলোভাদির বশীভূত 
হইতেন না। 

রাজা যথাধন্ম শাসন করিতেন বলিয়! তাহার অমাত্যেরাঁও ন্যায়ান্রসারে 
বিবাদ নিষ্পত্তি করিতেন; অমাত্যের! সৃন্মমবিচার করিতেন বলিয়া কুটার্থ- 
কারকও দেখা যাইত না। কাজেই রাজাঙগনে আর অধিপ্রত্যর্থীর 
কোলাহল শুনা যাইত না; অমাত্যেরা সমস্ত দিন ধন্মীসনে বসিয়৷ 
থাকিতেন ; কিন্তু বিচারপ্রার্থী কোন জনপ্রাণী দেখিতে না পাইয় সন্ধ্যার 
সময় গৃহে ফিরিয়া যাঁইতেন। ফলতঃ এইরূপ স্থব্যবস্থার গুণে অচিরে 
ধন্মীধিকরণ জনহীন স্থানের ন্যায় প্রতীয়মান হইতে লাগিল। 

অনন্তর একদিন বোধিসত্ব চিন্তা করিতে লাগিলেন, আমি যথাধর্ম্ধ 
রাজ্য শীসন করিতেছি বলিয়! এখন আর কোন বিচারপ্রার্থী দেখা 
যায় না; অধিপ্রত্যর্থীর কোলাহল শ্রতিগোঁচর হয় না; ধর্ম্মাধিকরণ 
নির্জন হইয়াছে । কিন্তু আমার কি কি দোষ আছে, তাহা একবার 
দেখিতে হইতেছে । আমার কি কি দোষ ইহা জানিতে পারিলে সেগুলি 
পরিহারপূর্ববক অতঃপর নিরবচ্ছিন্ন গুণেরই আশয় লইতে পারিব। 
‘তদবধি কেহ তাহার দোষ প্রদর্শন করে কি না, সর্বদা তিনি তাহার 


> অআববাদ-_-উপদেেশ। 
২ কুটার্থকারক-_যাঁহার! মিথ্যা মকদ্দম! করে। 


১৭২ 


৯৩ জাঁতক-মঞ্জরী 


অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। কিন্তু যাহার! রাজভবনে বাস করিত, তাহাদের 
মধ্যে কাহাকেও তিনি নিজের অগুণবাঁদী দেখিতে পাইলেন না; পক্ষান্তরে 
সকলের মুখেই আপনার গুণকীর্ভন শুনিতে লাগিলেন। তখন তিনি 
ভাঁবিলেন, “এই সকল লোক হয় ত ভয়বশতঃ আমার দৌষের উল্লেখ 
না করিয়া কেবল গুণই গান করিতেছে" অতঃপর তিনি প্রাসাদের 
বহিঃস্থ লোকদিগের মধ্যে অনুসন্ধান করিলেন, কিন্তু সেখানেও নিজের 
নিন্দাকারক কাহাকেও দেখিতে পাইলেন না। তখন তিনি ক্রমে নগরের 
অন্যান্য অংশে এবং নগরের চতুদ্বরের অবিদুরস্থ গ্রামগ্ডলিতে অনুসন্ধান 
করিলেন, কিন্তু কাহারও মুখে নিজের দোষ শুনিতে পাইলেন না; 
সকলের মুখেই নিজের গুণের কথা শুনিলেন। পরিশেষে তিনি 
একবার জনপদ অনুসন্ধান করিবার সঙ্কল্প করিলেন এবং অমাঁত্য- 
দিগের হস্তে রাজ্যরক্ষার ভার দিয়া একমাত্র সারথিসহ রথারোহণে 
অজ্ঞাতবেশে নগর হইতে নিক্ষান্ত হইলেন। তিনি এইরূপে প্রত্যন্ত 
ভূমি পৰ্য্যন্ত গেলেন, কিন্তু কুত্রাপি অগুণবাদী কাহাকেও দেখিতে 
পাইলেন না; পরন্তু সকলের মুখেই নিজের গুণকীর্তন শুনিলেন। 
কাজেই তিনি রাজপথ অবলম্বন করিয়া পুনর্ববার নগরাভিমুখে যাত্রা 
করিলেন। 

কোশলপতি মল্লিকও যথাধম্ম প্রজাপালন করিলেন, এবং কেহ 
তাহার দোষ কীর্তন করে কি না, ইহ! জানিবার জন্য তিনিও রাঁজ- 
ভবনাদি কুত্রাপি অগুণবাঁদী দেখিতে না পাইয়া এবং সর্বত্র নিজের 
প্রশংসাবাদই শুনিয়া পরিশেষে জনপদে ভ্রমণ করিতে করিতে ঘটনাক্রমে 
সেই সময়ে উক্ত অঞ্চলে উপনীত হইয়াছিলেন। এই দুই নরপতি 
বিপরীত দিক্‌ হইতে অগ্রসর হইতে হইতে শকটমার্গের এক নিম্ন 
অংশে পরস্পরের সম্মুখীন হইলেন। সে স্থান এত অপ্রশস্ত যে, 
একখানি রথ যে পাশে সরিয়া অপর খানিকে যাইতে দিবে এমন 
উপায় ছিল না। | 

কোশলরাজের সারথি বারাণসীরাজের সারথিকে বলিল, “তোমার রথ 
ফিরাইয়! পথ ছাড়িয়া দাও ৷” - 


রাঁজোবাদ-জাতক ৯১ 


সে বলিল, “তোমারই রথ ফিরাও; আমার রথে বারাণসী-রাজ বত্রহ্মদত্ত 
রহিয়াছেন।” 

“আমার রথেও কোশলরাজ মল্লিক আছেন। তোমার রথ ফিরাইয়! 
ইহার রথ যাইতে দাও ৷” 

বারাণসীর সারথি ভাবিল, “তাই ত; ইনিও যে একজন রাজা! এখন 
উপায় কি করি? আচ্ছা, কোশলরাজের বয়স কত জানিয়! উভয়ের 
মধ্যে যিনি ছোট তাহার রথ ফিরান যাউক, এবং যিনি বড তাহাকে 
অগ্রসর হইতে অবসর দেওয়া হউক 1 ইহা স্থির করিয়া সে কোশল- 
সারথিকে জিজ্ঞাসা করিল “তোমাদের রাজার বয়স কৃত?” সে যে 
উত্তর পাইল তাহাতে দেখা গেল উভয় রাজাই সমবয়স্ক। অতঃপর 
বারাঁণসীরাজের সারথি কোঁশলপতির রাজ্যপরিমাণ, সেনাবল, এশর্য্য, 
যশ, কুলমর্ধ্যাদা প্রভৃতির সম্বন্ধেও প্রশ্ন করিল এবং জানিতে পারিল, 
দুই জনেরই রাজ্য তিনশত যোজন বিস্তীর্ণ; এবং দুই জনেরই সেনাবল, 
এঁশর্ধ্য, যশ, গোত্র, কুল প্রভৃতি তুল্যরূপ। তখন সে স্থির করিল, 
‘ইহাদের মধ্যে যিনি চরিত্রগুণে মহত্বর, তীহাঁকেই পথ ছাড়িয়া দেওয়! 
কর্তব্য ৷ অতএব সে জিজ্ঞাস! করিল, “তোমাদের রাজার শীলাচার 
কীদৃশ ?” ইহার উত্তরে “আমাদের রাজ! অতীব শীলবান্” এই বলিয়৷ 
কোশল-সারথি নিম্নলিখিত গাথা -দাঁরা স্বীয় প্রভুর অগুণগুলিকেই গুণরূপে 
বণন। করিতে লাগিল : 


কঠোরে কঠোর কোমলে কোমল কোশলরাজের রীতি; 
সাধুজনে তার সাধু ব্যবহার শঠে শীঠা এই নীতি । 
বর্ণিতে কি পারি চরিত্র তীহাঁর ? সজ্ক্ষেপে বলিন্থু তাই; 
অতএব রথ ফিরায়ে তোমার ছাড়ি দেহ পথ, ভাই । 


হহ| শুনিয়া বাঁরাঁণসীর সারথি জিজ্ঞাসা করিল, “এই সব কি 
তোমাদের রাজার গুণ ?” “হাঁ, আমাদের রাজার এই সকল গুণ ।” 
“এই সকল যদি গুণ হয়, তবে দোষ কাহাকে বলে?” “এগুলি 
যদি অগুণ হয়, তবে না জানি, তোমাদের রাজার কেমন গুণ !” 


ই জাতক-মঞ্জরী 


“ বলিতেছি শুন।” অনন্তর বাঁরাণসীর সারথি নিম্নলিখিত গাথায় ত্রহ্মদত্তের 
গুণগান করিল :_ 


অক্রোধের বলে শীসেন ক্রোধীরে, অসাধুরে সাধুতায় ; 
কৃপণ যে জন, হেরি তার দান, মানে নিজ পরাজয়; 
সত্যের প্রভাবে মিথ্যারে দমিতে এমন দ্বিতীয় নাই; 
তাই বলি রথ ফিরায়ে তোমার ছাড়ি দেহ পথ, ভাই । 


ইহা শুনিয়া কোশলরাজ এবং তাহার সারথি উভয়ে রথ হইতে অবতরণ- 
পূর্ববক অশ্ব খুলিয়া লইলেন এবং রথ ফিরাইয়। বারাণসীরাজকে পথ ছাড়িয়া 
দিলেন। অনন্তর বারাণসীরাজ কোশলরাজকে কর্তবা কর্তব্য সন্বন্ধে নান। 
উপদেশ দিয়া রাজধানীতে ফিরিয়া গেলেন এবং জীবনান্তে স্বর্গলাভ 
করিলেন। কোঁশলরাজও তদীয় উপদেশ গ্রহণ করিয়া জনপদে ভ্রমণ 
করিতে লাগিলেন এবং সেখানে কোন অগ্তণবাদী দেখিতে না পাইয়া 
স্বকীয় নগরে প্রতিগমন করিলেন। অনন্তর দানাদি পুণ্যানুষ্ঠানপুর্ববক 
তিনিও জীবনাবসানে হ্বর্গবাসী হইলেন । 


ৰ এই জাতকের সহিত মহভাঁরত-বণিত কুরুবংশয় সুহোত্র এবং উশীনরের পুত্র শিবি, এই 
নৃপতিদ্বয়সংক্রাত্ত আখ্যায়িকার সাদৃশ্য দেখা যায় [বনপর্বব ১৯৭ম অধ্যায়, Soutl, Indian Text] | 
ইহাদের রখদ্ধয় পরস্পর সম্মুখান হইলে উভয়েই পরস্পরের বয়ংক্রমানুরাপ সম্মান রক্ষা করিলেন, কিন্ত 
গুণবিষয়ে উভয়েই তুল্য মনে করিয়া কেহ কাহাকে পথ প্রদান করিতে চাহিলেন না। তখন নারদ 
সেখানে উপস্থিত হইয়। শিবিকেই গুণলম্বন্ধে উত্কৃষ্টতর বলিয়া নির্দেশ করিলেন, কেননা তিনি “জয়ে 
কদধ।ং দানেন, লত্যেনানুতবাদিনম্‌, ক্ষণয়া ক্ররকর্ম্মাণমসাধুং সাঁধুনা জয়ে” এই উত্তম নীতি অবলম্বন 
করিয়। চলেন। সাহিত্যে ইহার বিপরীত রীতিও বিরল নহে যেমন, “শাম্যেৎ প্রত্যপকারেণ, নোপকারেণ 
হুর্জন?” (মাঘ); “কৃতে প্রতিকৃতিং কুর্যাদ্ধিংসিতে প্রতিহিংসিতম্‌ ন তত্র দোষং পণ্যামি ছুষ্টে ভুষ্টং 
সমাচরেৎ” (পঞ্চতন্ত্র)। 


সীহচম্ম-জাঁতক ৯৩ 


সীহচ্স্ম-জাতিক্ষি 


পুরাকালে বারাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব কৰককুলে জন্মগ্রহণ- 
পূর্বক বয়ঃপ্রাপ্তির পর কৃষিবৃত্তিদ্বার৷ জীবিক। নির্বাহ করিতেন। এই 
সময়ে এক বণিক একটা গর্দভের পৃষ্ঠে বোঝা চাপাইয়া পণ্য বিক্রয় 
করিয়া বেড়াইত। সে যেখানে যাইত, সেখানে গর্দভের পৃষ্ঠ হইতে পণ্য- 
ভাণ্ড নামাইয়া উহাকে একখান সিংহচন্ম পরাইত এবং লোকের ধান, যব 
প্রভৃতির ক্ষেতে ছাড়িয়া দিত। ক্ষেত্ররক্ষকেরা তাহাকে সিংহ মনে করিয়া 
তাঁহার কাঁছে যাইতে সাহস করিত না। 

একদিন এই বণিক্‌ কোন গ্রামদারে বাসা লইয়| প্রাতরাশ পাক 
করিবার সময়ে গর্দভকে সিংহচন্মে আবৃত করিয়া এক যবক্ষেত্রে ছাড়িয়া 
দিয়া আসিল। ক্ষেত্ররক্ষকের! তাহাকে সিংহ মনে করিয়া তাহার কাছে 
যাইতে সাহস করিল না, গ্রামের ভিতর গিয়া লোকজনকে সংবাদ দিল। 
গ্রামবাসীরা নানারপ অক্ত্রশন্জর লইয়া, শঙ্খধ্বনি করিতে করিতে ও ভেরী 
বাজাইতে বাঁজাইতে ক্ষেত্রাভিমুখে ছুটিয়া গেল এবং সেখানে উপস্থিত 
হইয়া বিকট কোলাহল করিতে লাগিল। গর্দভ তখন প্রীণভয়ে ডাকিয়৷ 
উঠিল। তখন সে যে গর্দভ, ইহ বুঝিতে পারিয়৷ বোধিসত্ব বলিলেন :_ 


এ নহে সিংহের নাঁদ, অথবা ব্যাত্রের, 
অথবা দ্বীপীর; কিবা ভয় আমাদের ? 
সিংহচর্্মে বটে মূর্খ দেহ আবরিল, 

স্বরে কিন্ত শেষে আত্ম-পরিচয় দিল | 


গ্রামবাসীরা যখন দেখিল সে গর্দভ, তখন তাহার! প্রহার-দ্বার। তাহার 


অস্থিগুলি চূর্ণ করিল এবং সিংহচর্ম্মখানি লইয়। চলিয়া গেল। অতঃপর 
সেই বণিক্‌ আসিয়া গর্দভের দুর্দশা দেখিয়! বলিল: 


সিংহচন্্ম পরি পাইতে খাইতে 
কাচা যব চিরদিন; 
করিলে নিনাদ, হ’ল পরমাদ ; 


* তুমি বড় বুদ্ধিহীন | 


৯৪ জাঁতক-মঞ্জরী 


বণিকের কথা শেষ হইতে না! হইতে গদ্দভ প্রাণত্যাগ করিল; বণিক্‌ 
তাঁহাকে সেইখানেই ফেলিয়| অন্যত্র চলিয়া গেল। 


তু’--তথাকথিত ঈযপের 'সিংহচন্মাচ্ছা'দিত গন্দভের কথ! (the Ass in the Lion's Skin). 
ইহাতে গর্দভের নিংহচন্ম পরিধান করিবার কোন হেত নির্দেশ কর! হয় নাই। তশ্রাখ্যায়িকায় এবং 
পঞ্চতন্ত্রেও ( লক্কপ্রণাশ ৭) এই কথা অ|ছে। 

কথানরিৎ্সাগরে ও তন্রাখ্যায়িকায় দ্বীপিচন্ম্মের এবং পঞ্চতন্বে ব্যাত্রচশ্শের উল্লেখ আছে। ইহাতে 
বোধ হয় যে, তন্রাখ্যায়িকাও কাশ্মীর ব! তন্নকটস্থ কোন অঞ্চলে এবং পঞ্চতন্ন অপেক্ষাকৃত দক্ষিণস্থ 
কোন স্থানে সম্বলিত হইয'ছিল। এই জাতকের প্রথম গাথাটাতে নিংহ, ব্যাস্ত ও দ্বীগী এই তিন 
প্রাণীরই উল্লেখ আঁছে। কথানরিৎ্নাঁগরের ও পঞ্চতন্ত্ের গর্দত রজকপালিত--বণিকের নহে। 

পাশ্চাত্তা সাহিত্যে প্রদিদ্ধ গ্রীক দার্শনিক প্রেটোর গ্রন্থে এই আখায়িকা প্রথম দেখ! যায়। 


9হ্স্মী-ভাভ্ডক্ক ' 


পুরাকালে বারাণসীরাজ ব্রঙ্গদন্তের সময়ে বোধিসত্ব হিমবন্ত-প্রদেশে 
কপিযোনিতে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহার বিশাল দেহে হস্তীর মত 
বল ছিল; তিনি যেমন বীধ্যবান্, তেমনই সর্ণবান্ুশ্থন্দর ছিলেন এবং 
গঙ্গার কোন নিবর্তন-স্থানে এক বনমধো বাস করিতেন। সেখানে গঙ্গায় 
এক শিশুমার ছিল। তাহার ভাঁধ্যা বোধিসত্বের শরীর দেখিয়া তাহার 
হৃদয়ের মাংস আহার করিতে সাধ করিল এবং তাহাকে বলিল, 
পস্বামিন, আমার ইচ্ছা হইতেছে, এ কপিরাজের হৃদয়ের মাংস খাঁই।” 
শিশুমার বলিল, “ভদ্রে, আমি জলচর, সে স্থলচর; আমি কিরূপে 
তাহাকে ধরিব বল?” “যেভাবে পার ধর; উহার হৃদয়ের মাংস না 
পাইলে আমি মারা যাইব ।” “আচ্ছা, কোন চিন্তা নাই; একটা উপায় 
আছে, যাহার দ্বার আমি তোমাকে তাহার হৃদয়ের মাংস খাওয়াইতে 
পারিব।” 


» সুংস্ুমার-শিশমার--জলকপি (শুশুক) ; কিন্ত এখানে উহ ‘কম্তার' গর্থে 5 ব্যবঠ। £ হহয়াছে । 


স্ংস্থমার-জাতক ৯৫ 


ভাৰ্য্যাকে এইরূপ আশ্বাস দিয়া শিশুমার গঙ্গাতীরে বোধিসত্বের নিকট 
গমন করিল। তিনি তখন গঙ্গার জলপান করিয়া সেখানে বসিয়াছিলেন। 
শিশুমার বলিল, “বানররাজ, চিরকাল এই এক স্থানে থাকিয়৷ বিশ্বাদ 
ফল খাইয়৷ কষ্ট পান কেন? গঙ্গার অপর পারে আজ, লবুজ , প্রভৃতি 
সুমধুর ফলের অন্ত নাই; সেখানে গিয়া এ সমস্ত আহার করিলে কি 
ভাল হয় না?” বোধিসন্ব বলিলেন, “কুস্তীররাজ, গঙ্গা অতি বিস্তীর্ণ, 
ইহার জলও অগাধ ; আমি ইহা পার হইব কিরূপে ?” “যদি যাইতে 
ইচ্ছা করেন, তবে আমি আপনাকে আমার পৃষ্ঠে আরোহণ করাইয়া 
লইয়া যাইতে পারি।” বোধিসত্ব এই কথা বিশ্বাস করিয়া বলিলেন, 
“বেশ; চলুন তবে, যাওয়া যাউক!” সে বলিল, “আস্ন, আমার পৃষ্ঠে 
আরোহণ করুন।” 

তখন বৌধিসত্ব কুস্তীরের পৃষ্ঠে আরোহণ করিলেন । শিশুমার কিয়দ্দুর 
গিয়া জলে ডুব দল। বোধিসত্ব বলিলেন, “সৌমা, আমাকে জলে 
ডুবাইতেছ কেন? এ কিরূপ কাজ ?” শিশুমার বলিল, “তুমি ভাবিয়াছ, 
আমি তোমাকে ভালবাসিয়া তোমার ভাল করিবার জন্য লইয়া যাইতেছি ! 
তাহা নহে। আমার ভাঁধ্যার সাধ হইয়াছে যে, তোমার হৃদয়ের মাংস 
খাইবে; তাহাকে সেই মাংস খাওয়াইবার ব্যবস্থা করিয়াছি।৮ “সৌম্য, 
কথাটা খুলিয়া বলিয়া ভালই করিলে। আমাদের বুকের মধ্যে যদি 
হৃদয় থাঁকিত, তাহা হইলে ডালে ডালে লাফালাফি করিবার সময়ে উহা 
টুক্রা টুক্রা হইয়া যাইত।” “তবে তোমরা হৃদয়টা কোথায় রাখ ?” 
অদুরে সুপক্ক ফলপিগুস্ম্পন্ন একট! উড়ুম্বর বৃক্ষ ছিল; বোধিসত্ব তাহা 
দেখাইয়। বলিলেন,-“দেখ না. আমাদের হৃদয়গুলি এ উড়ুম্বর গাছে 
ঝুলিতেছে।” “দেখ বানরেন্দ্র, তুমি যদি আমায় তোমার হৃদয়টা দাও, 
তবে আমি তোমায় মারিব না৷” “বেশ, আমাকে ওখানে লইয়! চল) 
বৃক্ষে যে হৃদয় ঝুলিতেছে, তাহা তোমাকে দিব।” তখন কুস্তীর 
বোধিসত্বকে লইয়া সেই বৃক্ষের নিকট গেল; বোধিসত্ব তাহার পৃষ্ঠ 
হইতে লাফ দিয়া বৃক্ষে আরোহণ করিলেন এবং শাখায় বসিয়া 


৯ সংস্কৃত 'লকুচ”। ইহার নামান্তর 'ডঙ্থ' ( ডছয়! বা বন কাটাল)। 


৯৬ জাতক-মঞ্জরী 


বলিলেন, “মূর্খ শিশুমার! তুমি বিশ্বাস করিলে যে, প্রাণীদিগের 
হৃদয় বৃক্ষাগ্রে থাকে! তুমি নিতান্ত বোকা; আমি তোমায় ঠকাইয়াছি 
বুঝিতে পারিলে? তোমার মধুর ফলগুলি তুমিই ভোগ কর। তোমার 
দেহটা প্রকাণ্ড, কিন্তু বুদ্ধি ত আঁদৌ নাই। 


সাগরের পারে আছে, মধুর ফলের বন, 
আম্রজন্ব-পন্সাদি__নাহি তাহে প্রয়োজন | 
উড়ু স্বর বৃক্ষ এটা__-এই ভাল মোর কাছে, 
যাহার আশ্রয় লভি আজি মোর প্রাণ বাচে । 
বিশাল দেহটা তব, বুদ্ধি কিন্তু ক্ষীণ অতি ; 
ঠকিয়াছ, শিশুমীর ! যথা ইচ্ছা কর গতি ।” 


দ্যুতে সহজ্স মুদ্রা হারাইলে লোকে যেমন দুঃখিত ও বিষণ হয়, 
শিশুমারও সেইরূপ হইল এবং সাতিশয় মানসিক যাতনা ভোগ করিতে 
করিতে স্বীয় বাসস্থানে ফিরিয়। গেল! 


২ চরিয় পিটকে, মহাবস্তুতে, কখাসরিৎ্সাগরে এবং পঞ্চতন্ত্রেও এই গল্প দেখা যায়। পঞ্চতন্তরে 
শিশুমারের পরিবর্তে মকরের উল্লেখ আছে। ইংরাজী অনুবাদক রুশদেশ-প্রচলিত আর একটী গল্পেরও 
তাৎপৰ্য্য দিয়াছেন। তাহাতে বানরের পরিবর্তে উক্কামুখী স্থান পাইয়াছে_-পাইবারই কথা, কারণ 
শীতপ্রধান দেশে বানর অপরিচিত ; পরক্ত ধূর্ত্ততার জন্য ‘শৃগাল’ সর্বত্র সুবিদিত । 

ঈষপের গলে (The Monkey and the Dolphin) এবং প্রেটোর গ্রন্থেও এই মর্দের কথ। আছে। 
বানরেন্দ্রজাতকে (৫৭) হৃৎপিণ্ডের কথা নাই; কল্পিত বাকৃশক্তিসম্পন্ন শিলাখণ্ডের উল্লেখ আছে। 
বাকৃশক্তিমম্পন্ন শিলার কথা পড়িলে পঞ্চতন্ত্রবণিত গহ্বরের কথা মনে পড়ে। কুরঙ্গমৃগজাতকে (২১) 
দেখ! যায় এক মৃগ সপ্তপণা বৃক্ষকে নম্বোধন করিয়। কথা বলিয়াছিল। 


কচ্ছপ-জাতক ৯৭ 
কুচ্ছপ-জাতক্ 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব অমাত্যকুলে 
জন্মগ্রহণ করিয়াছিলেন এবং বয়ঃপ্রাপ্তির পর রাজার ধন্মার্ধাম্ুশীসকের 
পদে নিযুক্ত হইয়াছিলেন। এ রাজা বড় বাচাল ছিলেন; তিনি কথ। 
বলিতে আরম্ভ করিলে অন্য কেহ কিছু বলিবার অবসর পাইত না। 
বৌধিসত্ব রাজার বাঁচালতা-দোষ দূর করিবার নিমিত্ত স্থযোগ অনুসন্ধান 
করিতে লাগিলেন । 

এ সময়ে হিমবন্ত-প্রদেশে কোন সরোবরে এক কচ্ছপ বাস করিত। 
দুইটী হংসপোতক সেখানে খাগ্ান্েষণে যাইত। তাহাদের সহিত কচ্ছপের 
পরিচয় হইল এবং ক্রমে সেই পরিচয় গাঢ় বন্ধুত্বে পরিণত হইল । তাহারা 
একদিন কচ্ছপকে বলিল, “সৌম্য কচ্ছপ, আমাদের বাসস্থান হিমবন্ত- 
প্রদেশের চিত্রকুট-শৈলস্থ কাঁঞ্চনগুহীয়। উহা! অতি রমণীয়; তুমি 
আমাদের সঙ্গে সেখানে যাইবে কি ? কচ্ছপ বলিল, “আমি কি করিয়। 
সেখানে যাইৰ ?” “তুমি যদি মুখ বন্ধ করিয়া থাকিতে পার, কাহাকেও 
কিছু না! বল, তাহা হইলে আমরাই তোমাকে লইয়া! যাইব।” “মুখ 
বন্ধ করিতে পাঁরিব না কেন? তোমরা আমাকে লইয়া চল।” হংসঘয় 
বলিল, “বেশ, তাহাই করিতেছি ।” 

তখন হুংসেরা একটা দণ্ড আনিয়। কচ্ছপকে উহার মধ্যভাগ কামড়াইয়া 
ধরিতে বলিল এবং আপনাদের চঞ্চুদ্বারা উহার ছুই প্রান্ত ধরিয়া আকাশে 
উড়িতে লাগিল। হংসদ্ধয় কচ্ছপকে লইয়া যাইতেছে দেখিয়া গ্রাম্য 
বালকের! বলিতে লাগিল, “দেখ দেখ, দুইটা হাঁস একটা লাঠি দিয়া একটা 
কাছিম লইয়া যাইতেছে ।” 

গ্রামবালকদিগের কথা শুনিয়া কচ্ছপের বলিতে ইচ্ছা হইল, “অরে 
দুষ্ট বালকগণ, আমার বন্ধুর আমাকে লইয়া যাইতেছে, তাহাতে তোদের 
কি রে?” তাহার মনে যখন এই ভাবের উদয় হইল, তখন হংসদ্য়ের 
অতি ভ্রতবেগবশতঃ তাঁহার! বারাণসী-নগরস্থ : রাজভবনের ঠিক উপরিদেশে 

১ কচ্ছপ থাকিত হিমবন্তে ; কাঞ্চনগুহাঁও হিমবস্তে; কাজেই কচ্ছপকে কাঞ্চনগুহায় লইয়! 
যাইবার কালে পঁথে হংস দুইটীর বারাণসীর উপর দিয়া যাওয়া! অসস্তৰ | 
১৩ 


৯৮ জীাতক-মঞ্জরী 


আসিয়া পৌছিয়াছিল। কচ্ছপ যেমন কথা বলিবার উপক্রম করিল, 
অমনি দণ্ড হইতে তাহার মুখ স্মলিত হইয়া গেল এবং সে রাজভবনের 
উন্মুক্ত প্রাঙ্গণে পড়িয়৷ দ্বিধা বিদীর্ণ হইল। ইহাতে রাজভবনে মহ! 
কোলাহল হইল; সকলেই চীৎকার করিতে লাগিল “উঠানে একটা 
কাছিম পড়িয়া দুই টুকরা হইয়াছে” ইহা। শুনিয়৷ রাজ! বোধিসত্বকে 
সঙ্গে লইয়া এবং অমাত্যগণ-পরিকৃত হইয়া সেখানে গিয়া কচ্ছপটাকে 
দেখিলেন এবং বোধিসত্বকে জিজ্ঞাসা করিলেন, “পণ্ডতিতবর, এ কচ্ছপটা 
পড়িয়া গেল কিরূপে 1” বৌধিসত্ব ভাঁবিলেন, “রাজাকে উপদেশ দিবার 
জন্য এতদিন উপায় প্রতীক্ষা করিয়! বেড়াইয়াছি। এখন দেখিতেছি, 
উপযুক্ত অবসর উপস্থিত হইয়াছে । এই কচ্ছপের সহিত হংসদিগের 
বন্ধুত্ব জন্মিয়াছিল সন্দেহ নাই। তাহারা ইহাকে হিমবন্ত-প্রদেশে লইয়া 
যাইবে এই উদ্দেশ্যে দণ্ড কামড়াইয়! ধরিতে বলিয়াছিল এবং সম্ভবতঃ 
সেই অবস্থায় ইহাকে লইয়া আকাশে উড়িয়াছিল। তাহার পর 
কিছু বলিবার ইচ্ছায় এ মুখ সামলাইতে পারে নাই, বলিতে গিয়া দণ্ড 
ছাড়িয়া দিয়াছে এবং আকাশ হইতে পড়িয়া মারা গিয়াছে ।* এই চিন্ত! 
করিয়া তিনি উত্তর দিলেন, “মহারাজ, যাহারা অতি মুখর, এবং 
জিহবাকে সংযত রাখিতে পারে না, তাহাদের এইরূপই দুর্দশা হইয়া 
থাকে । 


নির্বোধ কচ্ছপ কথা বলিতে চাহিয়া 
নিজেই নিজের মৃত্যু আনিল ডাকিয়া । 
কাষ্টদও দৃঢ়ভাবে ধরিয়া আকাশে যাবে 
করেছিল এই আশা অন্তরে পোষণ ; 
কিন্ত নিজবাঁক্যে তাঁর ঘটিল মরণ । 
দেখি এ দৃষ্টান্ত, ওহে নৃবীরপুজব, 
মিত-সত্যবাঁদী হ'তে শিখুক মানব । 
সময় না বুঝি যেই কথা বলে, মূর্খ সেই ; 
বাচাল তাহারে বলি নিন্দে সর্বজন ; 
বাচালতা-দোষে ত্যজে কচ্ছপ-জীবন 1» ° 


কুটবাণিজ-জাতক ৯৪ 


রাজ! বুঝিলেন, বোধিসত্ব তীহাকেই লক্ষ্য করিয়া একথা বলিতেছেন । 
তিনি জিজ্ঞাসা করিলেন, “পণ্ডিতবর, আপনি কি আমাকে লক্ষ্য করিয়! 
বলিলেন ? বোধিসত্ব উত্তর দিলেন, “মহারাজ, আপনিই হউন, বাঁ অন্য 
কেহই হউক, অপরিমিতভাষীদিগের এইরূপ দুর্গতিই ঘটিয়া থাকে ।” 
বোৌধিসত্ব এইরূপে সমস্ত কথ খুলিয়া বলিলে রাজ! তদবধি রসনা সংযত 
করিয়৷ মিতভাষী হইলেন। 


টিক এই জাতক এবং পঞ্চতন্ত্রবর্ণিত আকাশচর কুর্ম্ের কথা অবিকল একরপ। ঈষপের কচ্ছপ 
ও উৎক্রেশ (Tle Tortiose and the Eagle) নামক গল্পটী ইহারই রপাস্তর। কিন্তু তাঁহার 
উপদেশ (Pride shall bare a fall) আখ্যায়িকার সহিত অসন্বদ্ধ। জাতকের গল্লে বাচালতার দোষ 
প্রদশিত হইয়াছে । এই জন্য ইহার নামাস্তর বহুভাণি-জাতক | 

কিংবদণ্ডী আছে সুপ্রসিদ্ধ গ্রাক নাট্যকার এস্‌কিলাস্‌ উৎক্রোশমুখত্রষ্ট একটা কচ্ছপের পতনজনিত 
আঘাতে প্রাণত্যাগ করিয়াছিলেন। কিন্তু এই কচ্ছপ আকাশে উঠিয়াছিল উৎক্রোশের দহিত বন্ধুতাবশতঃ 
নহে, তাঁহার খাগ্ঠরূপে ব্যবহৃত হইবার জন্ত। 


কুউটনবাপিজ-জাতক্ক 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব রাজার অমাত্য- 
কুলে জন্মগ্রহণপূর্ববক বয়ঃপ্রাপ্তির পর বিনিশ্চয়ামাত্যের * পদে নিযুক্ত 
হইয়াছিলেন। এ সময়ে এক গ্রামবাসী ও এক নগরবাসী বণিকের মধ্যে 
বেশ বন্ধুত্ব ছিল। গ্রামবাসী বণিক্‌ নগরবাসী বণিকের নিকট পঞ্চশত 
লাঙ্গল-ফাল গচ্ছিত রাখিয়াছিল। নগরবাসী এসমস্ত বিক্রয় করিয়া 
তল্লন্ধ অর্থ আত্মসাৎ করিল, এবং যে স্থানে এ গুলি ছিল, সেখানে 
মুষিকবিষ্ঠা ছড়াইয়া রাখিল। অতঃপর গ্রামবাসী বণিক্‌ একদিন গিয়া 


রি > বিনিশ্চয়ামাত্য, বিচারক (19089) 


১০০ জীতক-মগ্তরী 


বলিল, “বন্ধু আমার ফাঁলগুলি » দাও ত!” ধূর্ত বলিল, “ভাই, তোমার 
ফাঁলগুলি ইন্দুরে খাইয়া ফেলিয়াছে” এবং নিজের উক্তি সমর্থনার্থ 
গ্রামবাসীকে ভিতরে লইয়| গিয়া মুষিকবিষ্টা দেখাইল। গ্রামবাসী বলিল, 
“বেশ, খেয়েছে ত খেয়েছে; ইন্দুরে খাইলে তাহার কি কর! যায় ?” 
অনন্তর স্নানের সময়ে সে ধূর্তের পুত্রকে সঙ্গে লইয়া স্থান করিতে গেল, 
পথে কোন বন্ধুর গৃহে বালকটাকে অভ্যন্তরস্থ একটা প্রকোষ্ঠে বসাইয়৷ 
বন্ধুকে বলিল, “দেখ ভাই, এই ছেলেটাকে আটকাইয়া রাখ; কোথাও 
যাইতে দিও না৷” তাহার পর সে নিজে স্নান করিয়া ধূর্তের গৃহে ফিরিয়া 
গেল। ধূর্ত জিজ্ঞাসা করিল, “আমার ছেলেকে কোথায় রাখিয়! 
আসিলে ?” গ্রামবাসী বলিল, “ভাই, ছেলেটাকে তীরে বসাইয়া আমি 
জলে ডুব দিতেছি, এমন সময়ে একটা বাজপাখী আসিয়া তাহাকে 
নখে ধরিয়া আকাশে উড়িয়া গেল; আমি হাততালি দিলাম, চীৎকার 
করিলাম, কত চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই তোমার পুভ্রের উদ্ধার 
করিতে পারিলাম না” “তুমি মিথ্যা কথা৷ বলিতেছ; বাজপাখীতে 
কি কখনও একটা ছেলে লইয়া যাইতে পারে?” “নাও পারিতে 
পারে, ভাই; কিন্তু অসম্ভব যদি ঘটেই, তাহাতে আমি কি করিতে 
পারি? তবে কথাটা কি জান, তোমার ছেলেটাকে বাজপাখাতেই 
লইয়া গিয়াছে” 

তখন ধূর্ত বণিক্‌ গ্রামবাসীকে “ছুষ্ট', “চোর”, 'নরহস্তা” ইত্যাদি বলিয়! 
গালি দিতে লাগিল এবং বলিল, “আমি বিচারপতির নিকট যাঁইতেছি; 
সেখানে তোকে ধরাইয়া লইয়া যাইব।” এইরূপ ভয় দেখাইয়া সে 
গৃহ হইতে বাহির হুইল। গ্রামবাসী বলিল, “তোমার যাহা ইচ্ছা হয়, 
ভাই, তাহাই কর)” এবং সেও ধূর্তের সঙ্গে সঙ্গে বিচারালয়ে উপস্থিত 
হইল। 

ধূর্ত বোধিসত্বকে বলিল, “ধন্মাঈবতার, এই লোকটা আমার ছেলেকে 
সঙ্গে লইয়া স্থান করিতে গিয়াছিল। এখন আমার ছেলে কোথায় 


> এখানে “ফালম্* এই এক বচনান্ত পদ আছে । বোধ হয় আদৌ একটী ফলক লইয়াই গল্পটা রচিত 
হইয়াছিল। জাতককার শেষে একটার পরিবর্তে পঞ্চশত উল্লেখ করিয়াছেন। 


কুটবণিজ-জাতক ১০১ 


জিজ্ঞাসা করিলে বলে যে, তাহাকে বাঁজপাখাতে লইয়া গিয়াছে । আপনি 
অনুগ্রহপূর্ববক ইহার বিচার করুন৷” 

বোধিসত্ব গ্রামবাসীর দিকে দৃষ্টিপাতপূর্ববক বলিলেন, “কি হে, প্রকৃত 
ব্যাপার কি?” “হী ধর্ম্মাবতার, কথাটা সত্য বটে । আমি ছেলেটাকে 
সঙ্গে লইয়া গিয়াছিলাম। পথে একটা বাজপাখীতে ছে মারিয়া তাঁহাকে 
লইয়া গিয়াছে ।” “বাজপাখীতে হো দিয়া কি ছেলে লইয়া যাইতে 
পারে?” 

গ্রামবাসী বলিল, “আমারও একটা জিজ্ঞাস্য আছে। বাজপাখাতে 
একটা ছেলে লইয়া আকাশে উড়িতে পারে না বটে, কিন্তু মূষিকে লোহার 
ফাল খাইতে পারে?” “এ কথা বলিতেছ কেন?” প্ধন্মীবতার, আমি 
ইহার বাড়ীতে পাঁচ শ ফাল গচ্ছিত রাখিয়াছিলাম। ইনি বলিতেছেন, 
সেগুলি ইন্দুরে খাইয়া ফেলিয়াছে এবং ইন্দুরগুলার বিষ্ঠা পর্য্যন্ত আমায় 
দেখাইয়াছেন। তবেই দেখুন ধন্মাবতার, ইন্দুরে যদি লাঙ্গলের ফাল 
খায়, তষে বাজপাখীতেই বা ছেলে লইয়া যাইবে না কেন? আর ইন্দুরে 
যদি ফাল খাইতে না পারে, তবে বাঁজপাখীতেও ছেলে লইয়া যাইতে 
পারে না। ইনি কিন্তু বলিতেছেন আমার ফালগুলি ইন্দুরে খাইয়াছে। 
খেয়েছে কি না খেয়েছে আপনিই তাহারও বিচার করুন।” বোধিসত্ব 
দেখিলেন, ও ব্যক্তি “শঠে শীণ্যং” এই নীতি প্রয়োগ করিয়া জয়লাভের 
উপায় করিয়াছে। অনন্তর “বা। অতি অন্দর উপায় স্থির করিয়াছ 1” 
বলিয়া তিনি এই গাঁথা দুইটা বলিলেন :__ 


শাঠ্যের প্রয়োগ শঠে ; এ অতি উপায় ভাল 
করিয়াছ তুমি নির্ধীরণ ; 

ধর্তকে আবদ্ধ করি তাহাঁর(ই) ধূর্ততা-জালে 
লভিবে নিজের নষ্ট ধন! 

মুষিকে যদ্যপি পারে খাইতে লাঙ্গল-ফাল, 
সুকঠিন লোহবিনিৰ্ম্মিত, 

শ্যেন শৃন্ঠে উড়ি যায় ধর্ভের কুমারে লয়ে, 

| ইহা আমি বুঝিনু নিশ্চিত | 


১০২ জাতক-মঞ্জরী 
ধর্তের উপরে ধূর্ত, বঞ্চকের প্রবঞ্চক ! 
কি সুন্দর বলিহারি যাই ! 


নষ্টফালে ফাল দাও নষ্টপুত্র পুত্র পাও; 
অন্ত কোন বিনিশ্চয় নাই। 


এইরূপে নষ্টপুজ্র পুল এবং নষ্টফাঁল ফাল লাভ করিয়া জীবনাবসানে 
স্ব স্ব কম্মানুরূপ গতি প্রাপ্ত হইল। 


EZ পঞ্চতন্ত্রে (১২১) কুটবণিকের পরিবর্তে এক শ্রেষ্ঠী, সাধুবণিকের পরিবর্তে জীর্ণধন-নাঁমক 
এক বণিক্পুত্র এবং লাঙ্গলফালের পরিবর্তে একটা লৌহময় তুলাদণ্ড দেখা যায়। 
তুলনীয়-__কথাসরিৎসাগর (৬*ম তরঙ্গ), শুকসপ্ততি (৩৯), তন্ত্রখ্যায়িক। (১১%) । 


হ্াম্মনীতি-জাতিক্ক ; 


বারাণসীরাজের দুই পুত্র ছিলেন। তাহাদের মধ্যে যিনি জোষ্ট, 
তিনি বাঁরাণসীতে রাজা হইলেন; যিনি কনিষ্ঠ, তিনি উপরাজের কাৰ্য্য 
করিতে লাগিলেন। যিনি রাজপদ গ্রহণ করিলেন, তিনি অতীব 
ভোগাসক্ত, নীচাশয় ও হন্দ্রিয়পরায়ণ ছিলেন; তাহার ধনলোভ এত 
ছিল যে, কিছুতেই তাঁহার উপশম হইত না। 

এই সময়ে বোধিসত্ব শত্ররূপে জন্মগ্রহণপূর্ববক দেবলোকের অধিপতি 
হইয়াছিলেন। তিনি একদিন স্বর্গ হইতে জন্ুদ্বীপ অবলোকনপূর্ববক 
বুঝিতে পারিলেন, তত্রত্য রাজা ছিবিধ কামে আসক্ত । অতএব তিনি 
সঙ্কল্ল করিলেন, “আমি এই রাজাকে এমন নিগ্রহ করিব যে, তাহাতে 


১ কামনীত-_-এক ব্রাহ্মণের নাম। তাহাকে লক্ষ্য করিয়া এই আখ্যায়িকা কথিত হইয়াছিল । 
২ ৰস্তকাম ও ক্লেশকাম। বস্ত্রকাম বলিলে ভোগের দ্রব্য পাঁইবার ইচ্ছা, এবং ক্লেশকাম বলিলে 
তজ্জনিত চিত্তের কলুষত| বুঝিতে হইবে। 


কামনীত-জীতক ১০৩ 


ইনি নিজের নীচাঁশয়তা বুঝিতে পারিয়া লজ্জাবোধ করিবেন” অনন্তর 
তিনি এক ব্ৰাহ্মণ-কুমারের বেশে আবির্ভূত হইয়া রাজার সহিত দেখ! 
করিলেন। 

রাজা জিজ্ঞাসা করিলেন, “কি হে ব্রাহ্মণ-কুমার, তুমি কি জন্য 
আসিয়াছ ?” শক্র বলিলেন, “মহারাজ, আমি সমৃদ্ধিশালী, শস্যাসম্পার্তি- 
সম্পন্ন, অশব-গজ-রথপত্তিযুক্ত এবং স্থ্বর্ণালঙ্কারাদিপূর্ণ তিনটা নগরের কথা 
জাঁনি। অতি অল্প সেনার দ্বারাই এই নগরত্রয় জয় করিতে পারা 
যায়। আমি সেগুলি অধিকার করিয়া আপনাকে দান করিব, এই 
অভিপ্রায়ে এখানে আগমন করিয়াছি!” “আমাদিগকে কখন যাত্রা 
করিতে হইবে?” “আগামী কল্য |” “তবে তুমি এখন যাইতে পার; 
কল্য প্রাতঃকাঁলে আমিও ।” “যে আজ্ঞা, মহারাজ; আপনি শীঘ্র শীঘ্র 
সেনা স্ুুসজ্ভিত করুন” এই কথা বলিয়া শক্ত দেবলোকে প্রতিগমন 
করিলেন । 

পরদিন রাজা ভেরীবাদনপূর্ববক সেনা স্ুসঙ্ভিত করাইলেন এবং 
অমাত্যদ্দিগকে ডাকাইয়া বলিলেন, “কাল এক ব্রাঙ্গণকুমার আসিয়া 
ব্লিয়াছিল, উত্তর পঞ্চাল, ইন্দ্রপ্রস্থ ও কেকয় এই নগরত্রয় জয় করিয়া 
আমায় দান করিবে । অতএব তাহাকে সঙ্গে লইয়া চল, আমর! এ 
সকল নগর জয় করিতে যাই। তোমরা তাহাকে শীত এখানে 
আনয়ন কর।” অমাত্যেরা বলিলেন, “ মহারাজ, আপনি এ ব্রাহ্মণ-কুমারের 
জন্য কোথায় বাসস্থান নির্দেশ করিয়াছিলেন?” “আমি ত তাহার 
বাসস্থানের কোন ব্যবস্থা করিয়া দিই নাই।” “আপনি তাহার 
আহারের ব্যয় দিয়াছিলেন ত?” “না, তাহাও দিই নাই।” “তবে 
আমর! কোথায় তাহার দেখা পাইব ?” “নগরের পথে পথে অনুসন্ধান 
কর!” 

অমাঁত্যের বহু অনুসন্ধান করিলেন, কিন্তু কুত্রাপি সেই ব্রাহ্মণ- 
কুমারকে দেখিতে পাইলেন না। তখন তাহার! রাজাকে গিয়া 
জানাইলেন, “মহারাজ, আমর! কোথাও সেই ব্রাহ্ষণ-কুমারকে দেখিতে 
পাইলাম ব্রা ৷” 


১০৪ জাতক-মগ্জরী 


ইহা৷ শুনিয়া রাজা অত্যন্ত মনঃকষ্ট পাইলেন। তিনি ভাঁবিলেন, 
হায়! আমি নিজের দুর্ববদ্ধিতাঁয় বহু এশর্য্য হইতে বঞ্চিত হইলাম 1 
তিনি বিলাপ করিতে লাগিলেন; কল্পিত অর্থশোকে তাহার হৃৎপিণ্ড 
শুক হইয়া গেল; রক্ত কুপিত হইল) তিনি রক্তাতিসার রোগে আক্রান্ত 
হইলেন। বৈদ্যেরা বিস্তর চিকিৎসা করিয়াও তাহাকে রোগমুক্ত করিতে 
পারিলেন না । 

এইরূপে তিন চারি দিন গত হইলে শক্র চিন্তা-দ্বারা রাজার পীড়ার 
কথা জানিতে পারিলেন। তিনি স্থির করিলেন, “রাজাকে রোগমুক্ত 
করিতে হইবে অনন্তর তিনি রাজদ্বারে ব্রা্ষণবেশে উপস্থিত হইয়৷ 
রাজাকে সংবাদ পাঠাইলেন, “ মহারাজ, আমি বৈদ্য ব্রাহ্মণ ; আপনাকে 
চিকিৎসা করিবার জন্য আসিয়াছি।” ইহা শুনিয়া রাজা বলিলেন, 
« কৃত বড় বড় রাজবৈদ্য আসিয়া আমার ব্যাধির উপশম করিতে পারিলেন 
না। যাহা হউক, ইহাকে কিছু পাথেয় দিয়া বিদায় কর।” তাহ! 
শুনিয়া শক্ত বলিলেন, “আমি পাথেয় লইব না, দর্শনীও লইব না; 
আমি রাজার চিকিৎসা করিবই করিব। তোমরা আমাকে একবার 
রাজার সহিত দেখা করাইয়া দাও ।৮ ইহার উত্তরে রাজ! বলিলেন, 
“ আচ্ছা, তাহাকে আসিতে বল!” 

শক্র রাজসমীপে প্রবেশ করিয়! “ মহারাজের জয় হউক» বলিয়। 
আশীর্বাদ করিলেন এবং একান্তে আসন গ্রহণ করিলেন। রাজা 
জিজ্ঞাসা করিলেন, “তুমিই কি আমার চিকিৎসা করিবে!” “হী, 
মহারাজ 1” “তবে চিকিৎসা কর।” “যে আজ্ঞা । আপনি আমাকে 
ব্যাধির লক্ষণ ব্লুন। কি কারণে, কি খাইয়া বা পান করিয়া, কি 
দেখিয়া বা শুনিয়া ইহার উৎপত্তি হইয়াছে, তাহ! জানা আবশ্যক |” 

“বাপু, আমার এই পীড়া শ্রবণজাত।” “আপনি কি শুনিয়া- 
ছিলেন % “এক বত্রাহ্মণ-কুমার আসিয়া আমায় বলিয়াছিলেন যে, তিনটা 
নগর জয় করিয়া আমায় দান করিবেন; আমি কিন্তু তখন তাহার 
বাসস্থানের বা আহারাদির ব্যয়ের কোন ব্যবস্থা করি নাই। সেই জন্যই 
বোধ হয় ক্রুদ্ধ হইয়া তিনি অন্য কোন রাজার নিকট গিয়৷ থুকিবেন। 


কাঁমনীত-জীতক ১০৫ 


তাঁহার পর, বিপুল এশর্য্যলাভ হইতে বঞ্চিত হইলাম এই চিন্তা করিতে 


করিতে আমি ব্যাধিগ্রন্ত হইয়াছি। আপনি কি দুরাকাঙ্ক্ষাজনিত ব্যাধির 
উপশম করিতে পারেন? ? 


এক রাজ্য আছে মোর, তাঁহে তুষ্ট নহে মন : 
তিনটা নৃতন রাজ্য তরে সদা উচাঁটন | 
পঞ্চাল, কেকঘ, কুর রাজ্য করি অধিকার, 
অতুল প্ৰভুত্ব পাব এ আকাজ্জা দুনিবার । 
অতি ছুরাঁকাজ্ষ আমি, বলিতে সরম হবু; 
ব্যাধি-মুক্ত অধমেরে কর তুমি, দয়াময় | 


ইহা শুনিয়া শত্ৰু বলিলেন, “ মহারাজ, আপনার চিকিৎসা করিতে 
হইবে জ্ঞানরূপ ওষধ প্রয়ৌগ-দারা, উত্ভিজ্জমূলাদিজীত ওষধ-দ্বারা নহে। 


রুষ্খসর্প-দষ্ট ব্যক্তি মন্ত্রোষধিবীর্য্য-বলে, 
হয় নিরাময় ; 
ভূতাবিষ্ট যেই জন, পণ্ডিতের সুকৌশলে 


০১0৩ সহ হর। 

কিন্ত দ্রাকাঁও্ষা-দীস বুদ্ধি-দোষে হয় যেবা, 
উপায় কি তার? 

মনেরে ধরিলে রোগে ভৈষজ্য সেবন করি 
না হর উদ্ধার |” 


মহাঁসত্ব এইরূপে নিজের অভিপ্রায় প্রকটিত করিয়া বলিতে লাগিলেন, 
“মহারাজ, মনে করুন, আপনি সেই নগর তিন্টা লাভ করিলেন; কিন্ত 
আপনি যখন চাঁরিটা নগরের অধিপতি হইবেন, তখন কি যুগপৎ 
চাঁরিটা বস্ত্রযুগল পরিধান করিতে পারিবেন? তখন কি আপনি এক 


2 cf. 09036 thou not minister bo the mind disease, 
Pluck from the memory a rooted sorrow, 
Raze out the written troubles of the brain, 
And with some sweet oblivious antidote, 
Cleanse the 5৮810 bosom of that perilous stult 
Which weighs upon the heart?" 

— Shakespeare. 


১ 


১০৬ জীতক-মঞ্জরী 


সঙ্গে চারিখাঁনি স্থবর্ণ-পাত হইতে অন্ন ভোজন করিবেন, কিংবা চারিটা 
রাজশয্যায় শয়ন করিবেন ?১ মহারাজ, তৃন্গ-পরাযূণ হওয়া কর্তব্য 
নহে, তৃষ্ণাই সর্ববিধ দুঃখের আকর। তৃষ্ণা উত্তরোন্তর বন্ধিত হইয়! 
মনুষাকে অহ্ট মহাঁনরকে, ষোড়শ উৎসেধ নরকে, এবং অপরিহার্ধ্য 
অপাঁয়ে * পাঁতিত করে ।” মহাঁসত্ব এইরূপে রাজাকে নিরয়-গমনের 
ভয় প্রদর্শনপুর্ববক ধন্মতত শিক্ষা দিলেন; তাহ! শুনিয়া রাজার মনের 
দুঃখ অপনীত হইল; তিনি তৎক্ষণাৎ আরোগ্য লাভ করিলেন। শক্র 
তাহাকে উপদেশবলে শীলীচাঁরসম্পন্ন করিয়া দেবলোকে প্রস্থান করিলেন; 
তিনিও তদবধি দাঁনাদি পরণ্যানুষ্ঠানপুর্বক জীবনাবসাঁনে কৰ্ম্মানুরূপ গতি 
প্রাপ্ত হইলেন । 


». শাশীশী 7 শশী 


তিলম্মুইনি-জাত-ক 


পুরাকালে বারাণসীতে ব্রঙ্গদন্তড নামে এক রাজা ছিলেন। তাহার 
পুত্রের নাম ব্রহ্মদত্তকূমার। তখন এই নিয়ম ছিল যে, নিজেদের রাজধানীতে 
সুবিখ্যাত অধ্যাপক থাকিলেও রাজার! পুক্রদিগকে বিগ্ভাশিক্ষার্থ কোন 
দুরবর্তী পররাজ্যে প্রেরণ করিতেন, কারণ তাঁহারা ভাবিতেন যে বিদেশে 
থাকিলে কুমারদিগের মনে দর্প ও অভিমান জন্মিতে পারিবে না, তাহার 


Cf. “11 50041) gets mweat and clothes, what matters it whether he buy those 
necessaries with xcven thousund a. vear, or with seven million, could that be, or with 
5০৮০1 pounds ua yveur> He cun get meut und clothes for that; 000 he will find 
intrinsically, if lhe 1s a wise man, wonderfully little dillcrence.”  —turlyle. 

২ অষ্ট মহানরক যথা, সঞ্জীব, কালন্ডত্র, নহ্নাত, রৌরব, মহারৌরব, তপন, প্রতাপন, অবীচি। 
এতভিন্ন লোকান্ত:রক, উতনেধ প্রভৃতি আরও বহু নরকের নাম পাওয়। যাঁয়। নিমি (৫৪১), মহানারদ- 
কাশ্যপ (৫১১ ) প্রভৃতি জাতিকে বহু নরকের বর্ণনা আছে। 

22 


৩ নরকে বাদ এবং তিণ্যগ্যোনিতে, প্রেতলোকে ও অস্গরলোকে জন্নাস্তরপ্রাপ্তি এই চারিটা 
গু 
‘অপায়'। 


তিলমুট্ঠিজাতক ১০৭ 


শীতাতপাঁদি শারীরিক অস্থবিধা সহ্য করিতে শিখিবেন এবং লোৌকচরিত্রে 
অভিজ্ঞ হইবেন। এই প্রথানুসারে, ব্রহ্মদত্তকুমীর যখন ষোঁড়শবর্ষে উপনীত 
হইলেন, তখন রাজ! তাহাকে ডাকাইয়। একধোড়া একতলিক পাদুকা,’ 
একটী পল্রনির্শ্মিত ছজ এবং সহক্স কার্ধীপণ দিয়া বলিলেন, “বৎস, 
তুমি এখন তক্ষশিলায় গিয়া! বি্ভাশিক্ষা কর ।”' 

কুমার “যে আজ্ঞা” বলিয়া মাতা-পিতার চরণ বন্দনা পূর্বক বারাণসী 
হইতে নিঙ্ষান্ত হইলেন এবং শথাকালে তক্ষশিলায় উপনীত হইয়! 
আচাধ্যের গুহ অনুসন্ধান করিয়। লইলেন। আচার্য্য তখন শিষ্যদিগকে 
পাঠ দিয়া গৃহদ্বারে পাঁদচীরণ করিতেছিলেন ; কুমার বেখান হইতে তাঁহাকে 
দেখিতে পাইলেন, সেইখানেই পাদুক! ত্যাগ করিলেন, ছজ নামাইলেন, 
এবং প্রণিপাতপুর্ববক দণ্ডায়মান রহিলেন। তাহাকে ক্লান্ত দেখিয়া আচার্য 
তাহার আহারাদির ব্যবস্থা করিয়া দিলেন । 

আহারান্তে কিরক্ষণ বিশ্রাম করিয়া কুমার পুনর্ববার আচাধ্যের নিকট 
গেলেন এবং তাহাকে প্রণাম করিয়া আদেশ প্রতীক্ষা করিতে লাঁগিলেন। 
আচাৰ্য্য জিজ্ঞাসা করিলেন, “ বৎস, তুমি কোথা হইতে আসিত্ছে?” কুমার 
বলিলেন, “ ভগবন্‌, আমি বাঁরাণসী হইতে আসিয়াছি।” “তুমি কাহার 
পুত্র ?” “আমি বারাণসা-রাজের পুঞ্র।” “কি জন্য আসিয়াছ ?” 
“ভবৎসকাশে বিগ্ভালাভের জন্য আসিয়াছি।”" “তুমি দক্ষিণা দিয়! 
বিদ্যা শিখিবে কিংবা ধন্মান্তেবাসিক হইবে?” “ আমি দক্ষিণা আনিয়াছি।৮ 
এই বলিয়৷ কুমার আচার্ন্যের পাদনুলে সহজকাঁাঁপণপুর্ণ থলিটী রাখিয়! 
দিয় পুনববার প্রণাম করিলেন । 

ধর্ম্মান্তেবাসীর! দিবাভাগে আচাধ্যদিগের সাংসারিক কার্য করিয়া 
রাত্রিকালে পাঠ গ্রহণ করিত ;২ কিন্তু যাহারা দক্ষিণ দান করিত, 


১ 'একতলিক ’ উপাহন|- একগ।ন| চন্দের তলানাশ গাছুক। | মধ্যদেশের ভিঙ্টুদগের পক্ষে এইরাপ 
পাহুক! ব্যবহার করার নিয়ম ছিল। প্রাভানুবাঁসী ভিঙ্গুরা “গণংগণ্” অর্গাৎ একাধিক চন্বোর তলবিশিষ্ট 
পাদুক! ব্যবহার করিতেন । 

১ গুরু শখময়! বিদ্যা, গুধলেন ধনেন বা 
$ শণ্ব| বিদ্বায়! বন্য! চতুৰ্ণী নোঁপপঞ্থতে। 


১০৮ জাতক-মঞ্জরা 


আচার্যেরা তাহাদিগকে জ্যোষ্ঠপুত্রবৎ মনে করিয়া শিক্ষা দিতেন। 
তক্ষশিলাবাসী এই আচার্য্যও ব্রঙ্গদত্তকুমারের শিক্ষাসন্বন্ধে অতিশয় 
যত্ন করিতে লাগিলেন। তিনি শুভদিনে কুমারের শিক্ষাব্ধান আরম্ভ 
করিলেন। 

শিক্ষালাভ করিবার কালে একদিন কুমার আচাঁধ্যের সহিত সান 
করিতে গেলেন। পথে এক ৰ্ৃদ্ধা তিলের খোষ! চাঁড়াইয়৷ শাসগুলি 
সম্মুখে ছড়াইয়া রক্ষা করিতেছিল। তাঁহা দেখিয়া কুমারের তিলশাঁস 
খাইতে ইচ্ছা হইল এব তিনি একমুষ্টি তুলিয়া মুখে দিলেন। বুদ্ধ! 
ভাঁবিল, ছেলেটার খাইতে বোধ হয় খুব ইচ্ছা হইয়াছে। সেজন্য সে 
কিছু ন! বলিয়! চপ করিয়া রহিল । 

ইহার পরদিনও ঠিক এ সময়ে এরূপ ঘটিল রা বৃদ্ধা সে দিনও 
বাঁড্নিম্পত্তি করিল ন|। কিন্তু তৃতীয় দিনেও কুমার যখন এ কাণ্ড করিলেন, 
তখন সে বাহু তুলিয়া ক্ৰন্দন আঁরন্ত করিল এবং বলিতে লাগিল, “দেখ, 
এই দেশ-প্রমুখ আচার্য নিজের ছাক্রদিগের দ্বারা আমার সর্ববন্থ লুঠ 
করাইতেছেন।৮» ইহা শুনিয়া আচার্য্য ফিরিয়া জিচ্ঞাসা করিলেন, 
“কি হইয়াছে, মা?” “প্রভু, আমি তিলর্শাস শুকাঁইতেছি; আপনার 
এই ছাত্ৰটী আজ একমুষ্টি খাইল, কাল একমুষি খাইয়াছিল, তাহার আগের 
দিনও একমুষ্টি খাইয়াছিল। এরূপ করিলে যে শেষে আমার যথাসর্ববস্ব 
খাইয়া ফেলিবে।” “তুমি কান্দিও না; আমি তোমাকে তিলের মুল্য 
দ্রেওয়াইতেছি।» “আমি মুল্য চাই না, বাঁবাঠাকুর। আর যাহাতে 
এমন কাজ না করে, এই শিক্ষা দিলেই বথেষ্ট হইবে |” “তবে দেখ, 
মা!” ইহ! বলিয়া আচাৰ্য্য দুই জন শিশ্যদ্ধারা কুমারের দুই হাতি 
ধরাইলেন, এবং “সাবধান, আর কখনও এমন কাজ করিও না,” 
এইরূপে তঙ্ভন করিতে করিতে বাশের বাখারি দিয় তাহার পৃষ্ঠে তিনবার 
আঘাত করিলেন। ইহাতে আঁচার্যের উপর কুমারের ভয়ানক ক্রোধ 
জন্মিল; তিনি চক্ষু রক্তবর্ণ করিয়া তাহার আপদমস্তক নিরীক্ষণ 
করিতে লাগিলেন! তাহা দেখিয়। আচার্য্য কুমারের ক্রোধভাঁখ বুঝিতে 
পাঁরিলেন। | 


তিলমুট্ঠি-জীতক ১০৯ 

অতঃপর কুমার মনৌযোগবলে বিষ্ঠাশিক্ষা সম্পূণ করিলেন; কিন্তু 
তিনি সেই প্রহারের কথা হৃদয়ে পোষণ করিয়া রাঁখিলেন এবং প্রতিজ্ঞা 
করিলেন, দিন পাইলে আচাধ্যের প্রীণৰধ করাইবেন। তিনি বারাণসীতে 
প্রতিগমন করিবার সময়ে যখন আচাধ্যের চরণবন্দনা করিলেন, তখন 
বলিয়া গেলেন, “গুরুদেব, আমি রাজপদ লাভ করিলে, আপনার নিকট 
লোক পাঠাইব। আপনি যেন তখন দয়া করিয়া আমীর রাজ্যে পদার্পণ 
করেন।” কুমারের ভক্তির আধিকা দেখিয়! আচার্য ইহাতে সন্মত 
হইলেন ৷ 

কুমার বারাঁণসীতে গিয়। মাতাঁপিতার নিকট অধীত বিদ্যার পরিচয় 
দিলেন। রাজ! ভাবিলেন, “ভাগ্যগুণে মরিবাঁর পুর্বের পুত্রকে আবার 
দেখিতে পাইলাম; আমার জীবদ্দশীতেই ইহাকে রাঁজশ্রাসম্পন্ন দেখিতে 
হইবে 1” এই সঙ্কল্প করিয়া তিনি কমাঁরকে রাঁজপদে অভিষিক্ত 
করিলেন । 

কুমার রাঁজ্যৈপ্র্ধ্য লাভ করিলেন. কিন্তু আচাধ্যের প্রতি যে ক্রোধভাঁব 
জন্নিয়াছিল তাহা ভুলিতে পারিলেন না । বখনই সেই প্রহারের কথা মনে 
পড়িত, তখনই তাহার ক্রোধ উদ্দীপ্ত হইত। তিনি আচার্যোর প্রাণসংহাঁর 
করিবার অভিপ্রায়ে তাহাকে আনয়ন করিবার জন্য দূত পাগীইলেন। 

আচীধ্য ভাবিলেন, ‘এই রাজা যতদিন তরুণবয়ন্গ থাঁকিবেন, ততদিন 
ইহার ক্রোধোপশম করিতে পারা যাইবে না।" এই নিমিত্ত তখন 
তিনি বারাণসীতে গমন করিলেন না। অনন্তর ব্রঙ্গদভকুমারের রাজত্- 
কালের যখন প্রায় অঙ্ধ পরিমাণ অতীত হইল. তখন তাহার ক্রোধ- 
শান্তি সম্ভবপর মনে করিয়া সেই আচাধা তক্ষশিল! হইতে যাত্র! 
করিলেন এবং রাঁজদ্বারে উপনীত হইয়া সংবাদ পাঠাইলেন, * মহারাজকে 
বল যে, তাহার আঁচাঁধা আসিয়াছেন। '' ইহ! শুনিয়া রাজ! আহলাঁদিত 
হইলেন এবং আঁচার্ধাকে হ্রসমীপে আনয়ন করিবার নিমিত্ত একজন 
ব্রাহ্মণ পাঁঠাইলেন ! 

আচার্ধকে দেখিয়! রাজ “কাধে জুলিয়া উঠিলেন। তিনি আরক্ত- 
লোচনে ন্মমাতাদিগকে সম্বৌধনপুর্বক বলিলেন, “দেখ. এই আচার্য্য 


2১০ জীতক-মগ্তরী 


আমার শরীরের যে অংশে প্রহার করিয়াছিলেন, এখনও সেখানে 
বেদনা অনুভব করিতেছি । ইহার কপালে মৃত্যু আছে; ইনি মরিবেন 
বলিয়াই এখানে আগমন করিয়াছেন; অগ্যই ইহার জীবনাবসান হইবে |?) 

আচার্না বলিলেন, “মহারাজ, পণ্ডিতেরা যেরূপ বুঝিয়াছেন, আপনিও 
সেইরূপ বুঝুন। এক্ষেত্রে ক্রোধ প্রদর্শন করা আপনার অকর্তবা। আমি 
যদি তখন আপনাকে এরূপ শাসন না করিতাম, তাহা হইলে আপনি 
ক্রমশঃ পিষ্টক, মিষ্টান্ন, ফলমূল প্রভৃতি অপহরণ করিতে করিতে চৌর্দা 
নিপুণ হইতেন, শেষে লোকের ঘরে সি'দ কাটিতে ১ শিখিতেন, রাজপথে 
দস্ট্ুবৃত্তি করিতেন, গ্রামে গ্রামে ন্রহত্যা করিয়া বেড়ীইতেন। শান্তি- 
রক্ষকেরা আপনাকে সাধারণের শত্রু মনে করিত এবং অপহৃত দব্যসহ 
ধরিয়া আপনাকে রাজার নিকট লইয়া যাইত; রাঁজাও আদেশ দিতেন, 
‘ইহাকে দোষানুরপ দণ্ড দাঁও।” এইরূপে আপনি রাজদঞ্ড প্রাপ্ত 
হুইতেন। আপনি কি এই অতুল সম্পত্তি ভোগ করিতে পাঁরিতেন ? 
বলিতে কি, মহারাজ, আমি তখন দণ্ড দিয়াছিলাম বলিয়াই আজ 
আপনি এই এশখধে্যের অধিপতি হইয়াছেন। ” 

আচার্য্য রাজাকে এইরূপ প্রবোধ দিতে লাগিলেন; ঘে সকল 
অমাত্য চারিদিকে অবস্থিত ছিলেন, তীহারাও আচাধ্যের কথা শুনিয়া 
একবাক্যে বলিয়া উঠিলেন, “মহারাজ, সত্য সত্যই এই আঁচার্যের 
প্রসাদে আপনি এত অভ্যুদয়শীলী হইয়াছেন।"' রাজ! তখন আচার্ষোর 
গুণ গ্রহণ করিতে সমর্থ হইলেন এব” বলিলেন, “ গুরুদেব, অজ্ঞানের 
অপরাধ ক্ষমা! করুন। আমার এই রাজ্য, এই এ্রশর্ধা সমস্তই আপনার 
চরণে অর্পণ করিলাম |” আচাধ্য বলিলেন, “ মহারাজ, আমার রাজো। 
প্রয়োজন নাই ।” 

রাজা তখন তক্ষশিলায় লোক পাঠাইয়। আচাধ্যের পত্রী ও পুজকণ্ঠ 
প্রভৃতিকে বারাণসীতে আনয়ন করিলেন এবং তাহাকে বিপুল ধন দান 
করিয়া পুরোহিতের পদে বরণ করিলেন। তদবধি তিনি আচার্যাকে 


১ সিদকাটা- সন্গিচ্ছেদন | রাভ'পথে দশ্যবৃত্তি--পহ্থডোহ। গ্রামে প্রবেশ করিয়! নরহত্য|- 
গ্রামঘাত। সাধারণের শত্র_ রাজাঁপরাধিব | বামাল গ্রেপ্তার করা - দহা গৃহণ। 


উলুক-জাতক ১১১ 


পিতার ন্যায় ভক্তি করিতেন এবং তাহার শাসনানুবন্তী হইয়া চলিতেন। 
অনন্তর জীবনের অবশিষ্টকাল দানাদি পুণ্যানুষ্ঠানে অতিবাহিত করিয়া 
তিনি দেহান্তে স্বর্গলাভ করিলেন । 


উলুক্ক-জীতিক্ক 


পুরাকালে_ সষ্টির প্রথম কল্পে__মানবগণ সম্মিলিত হইয়া এক স্থৃ্রী, 
সুলক্ষণযুক্ত, আজ্ঞা-সম্পন এব” জর্রবালন্রন্দর পুরুষকে ১ আপনাদের 
রাঁজপদে নির্বাচিত করিযাঁছিল। টতুষ্পদেরাও একত্র হইয়া এক সিংহকে 
এবং মৃহীসমুদ্রবাসী মৎস্কেরা আনন্দ নামক মৎস্তকে স্ব স্ব রাঁজপদে বরণ 
করিয়াছিল। অতঃপর বট হিমবন্তপ্রদেশে এক শিলাঁতলে সমবেত 
হইয়া বলিতে লাগিল, “মান্ুবের রাজা হইল, চত্রষ্পদদিগের রাজা হইল, 
মস্যদিগেরও রাজ। হইল কিন্তু আগাদের মধ্যে কোন রাজা নাই। 
উচ্ছ লভাবে বাস করা অনুচিত; অতএব আমাঁদিগেরও একজন রাজা 
থাকা আবশ্যক । দেখা যাউক আমাদের মধ্যে কে রাজপদে প্রতিষ্ঠিত 
হইবার উপযুক্ত ৷” 

অনন্তর পক্ষীরা অনুসক্গান করিতে লাগিল, কে তাহাদের রাজা হইবার 
যোগ্য । তাহারা এক উলূককে পছন্দ করিয়! বলিল, “ ইহাকেই আমরা 
মনোনীত করিতেছি ।” তখন একট! পাখী সকলের মত জানিবার জন্য 
তিনবার উলুকের নির্বাচন ঘোবণা করিল। একট! কাক দুইবার 


» এখানে মূলে ‘অভিরূপং £লাভগ্গণ্ণশ্ুং হাগগনম্পনং সব্বাকারপরিপূণ্ণং' এই চারিটা বিশেষণ 
আছে। ইহাদের মধো প্রথম দুইটা ও চত্ুর্ঘটীর বধের পার্থক্য একরূপ নাই বলিলেই হয়। 'আচ্ছাসম্পন্ন' 
বলিলে যাহার চেহার এখন যে, দেখিলেই লোকে তাঁহার আগ্যাপান্ন কর of commanding 

| 


presence) এইরূপ ব্ঝায়। 


১১২ জাতক-মঞ্জরী 


সহিষফ্ণুভাবে এই ঘোষণা শুনিল; কিন্তু তৃতীয় বারে উঠিয়া বলিল, “একটু 
থাম, ভাই। যদি রীজ্যাভিবেকের সময়েই উলুক মহাশয়ের এইরূপ 
মুখত্রী হয়, তবে যখন ইনি ক্রুদ্ধ হইবেন, তখন না জানি ইহ! আরও কত 
ভয়ঙ্করী হইবে! ইনি যখন ক্রুদ্ধ হইয়! ভ্রুকুটি করিবেন, তখন আমাদের 
তণপ্তপাত্রনিক্ষিগ্ত তিলের ন্যায় ছুর্দশা ঘটিবে--আমরা কে কোথায় যে 
প্রক্ষিপ্ত হইব তাহা বলিতে পারি না। সমবেত সভ্যগণ, এই নিমিত্ত 
ইহার নির্বাচন আমার অভিপ্রেত নহে।” এই ভাব আরও স্থস্প$টরূপে 
প্রকাশ করিবার জন্য কাক নিম্মলিখিত গাথাটী বলিল: 


উপস্থিত যত মম জ্ঞাতি-বন্ধুগণ 
করিলে কৌশিকে রাজপদে নির্বাচন, 
অনুমতি আমি যদি সবাকার পাই, 

এ বিষয়ে নিজ মত বলি চলি যাই । 


অনন্তর শকুনের! নিন্ললিখিত গাথায় তাঁহাকে অনুমতি দিল: = 


দিন সবে অনুমতি হে সৌম্য তোমায়, 
যাহ! পরম্পরাঁগত ধৰ্ম্ম অর্থনুসঙ্গত 
বলি তাহা অপনীত করহ সংশয় । 
আর আর বহু পক্ষী আসিয়াছে বটে, 
প্রজ্ঞাবান্‌, দ্য তিমান্‌ বলি তাঁরা পায় মান: 
_ তৰু অর্ধাচীন তারা তোমার নিকটে । 


এইরূপ অনুজ্ঞাত হইয়া কাক বলিল: 


হউক মঙ্গল, ভাই, তোমা সবাকার 
পেচক-বাজত্ব ভাল না লাগে আমার। 
মুখশ্রী, অক্তুদ্ধ যবে, এইরূপ যাঁর, 

ক্রুদ্ধ হ'লে তার হাতে নাহিক নিস্তার | 


কাক ইহ! বলিয়া “আমার ইহাতে মত নাই, আমার ইহা ভাল 
লাগে না” এইরূপ রব করিতে করিতে আকাশে উড়িগ্ন গেল। 


বড্চকি-সৃকর-জাতক ১১৩ 


উলুকও আসন হইতে উঠিয়া তাহার অনুধাবন করিল। তদবধি ইহাদের 
পরস্পরের প্রতি বৈরভাব সঞ্জাত হইয়াছে । 

অতঃপর শকুনেরা স্ুবর্ণহংসকে রাজপদে নির্বাচিত করিয়! স্ব স্ব 
স্থানে প্রতিগমন করিল। 


EZ পঞ্চতন্ত্রে ( মিত্রনংপ্রাপ্তিতে ) স্বাভাবিক বৈরীর এই কয়টা উদাহরণ দেখ! যায় :__নকুল-সর্প; 
শপ্পভুঙ-নখায়ুধ ; জল-বহ্নি ; দেব-দৈত্য ; সারমেয়-মার্জার ; ঈশ্বর-দরিদ্র ; সপত্নী ; সিংহ-গন ; লুন্ধক- 
হরিণ; শ্রোত্রিয়-ভ্টক্রিয় ; মূর্খ-পণ্ডিত ; পতিত্রতা-কুলট| ; সজ্জন-দুর্জ্জন ইত্যাদি । 

প্ঞ্চতন্ত্রে ( কাকোলুকীয়ে ) কাক ও পেচকের স্বাভাবিক বৈরভাব-সম্বন্ধে যে আখ্যায়িকা দেখা যায়, 
তাঁহার সঙ্গে এই জাতক প্রায় এক । পক্ষীরা সমবেত হইয়া বলিল, “বৈনতেয় বাঁহুদেবভক্ত ; তিনি 
আমাদের কোন খোঁজ-খবর রাখেন না; অতএব অন্য কোন পক্ষীকে রাজ| করা হউক ।” অনস্তর 
তাহারা উলৃককে রাজ! ও কৃকালিকাকে অগ্রমহিধীর পদে বরণ করিল; কিন্তু বারন আদিয়| অভিষেক 
পণ্ড করিল। মে বলিল := 


বক্রনাসং সথজিঙ্গান্ষং ক্ররমপ্রিয়দর্শনম্‌ 
অতুদ্ধস্তেদূশং বক্ত ং ভবেৎ তুদ্ধস্ত কীদৃশম্‌। 
তথ! চ স্বভাবরৌদ্রমত্যুরং ক্র, রমপ্রিয়বাদিনম্‌ 
উলৃকং নৃপতিং কৃত্বা কা নঃ সিদ্ির্ভবিষ্টতি। 
কথাসরিৎসাগরেও (৬২ম তরঙ্গ ) এই আধ্যায়িকা| দেখ। যায় । ঈষপের গল্পে মযূরকে রাজা করিবার 


কথা হইলে 8৫1৫9 বলিয়াছিল, “তুমি ত রাজা হইবে, কিন্তু উৎক্রোশ যখন আমাদিগকে আক্রমণ 
করিবে, তথন কে রক্ষা করিবে বল ত?” 


শ্ড ঢক্কি-সবুক্ৰন্প-জাতক্ ; 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব কোন অরণ্যে 
বৃক্ষদেবতারূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তখন বারাণসীনগরের নিকটে 
সূত্রধারদিগের এক গ্রাম ছিল। তত্রত্য একজন সূত্রধার কাষ্ঠসংগ্রহার্থ 
বনে গিয়া গর্তে পতিত এক শূকরশাবক দেখিতে পাইল এবং তাহাকে 


১ বডঢকি =বর্দ্ধকি, সুত্রধার ( বাঙ্গালা--বাড়ই )। 
১৫ 


১১৪ জাতক-মঞ্জরী 


গৃহে আনিয়া পুষিতে লাগিল। এই শুকরশীবক ক্রমে মহাকায় ও 
বক্রদংঘ্র হইয়া উঠিল; কিন্তু তাহার প্রকৃতি অতি শান্ত হইল। বর্ধকি 
অর্থাৎ সূত্রধাঁরকর্তৃক পালিত হইয়াছিল বলিয়া লোকে তাহার বর্দকিশুকর 
এই নাম রাখিয়াছিল। সূত্রধার যখন কোন কাঠ কাটিত, তখন সে 
তুণ্ড-দ্বার তাহ! ঘুরাইয়া ফিরাইয়া৷ দিত, বাসি, কুঠার, তক্ষণী,১ মুদগর 
প্রভৃতি যন্ত্রগুলি মুখ দিয়া কামড়াইয়া আনিয়! দিত এবং মাঁপিবার সময় 
কৃষ্ণ সূত্রের ২ এক প্রান্ত টানিয়া ধরিত। 

সূত্রধারের ভয় হইল, পাছে কেহ এই হৃষ্টপুষ্ট শুকরটাকে মারিয়া 
খাইয়া ফেলে। এই জন্য সে একদিন তাহাকে বনে লইয়া গিয়। ছাড়িয়া 
দিল। শুকরও বনে প্রবেশ করিয়া কোন নিরাপদ ও স্থখকর বাসস্থান 
অনুসন্ধান করিতে লাগিল। সে দেখিতে পাইল, পর্ববতপার্শে এক 
মনোরম স্থানে একটা বৃহৎ গুহা রহিয়াছে এবং তাহার নিকটে কন্দমূলফলের 
কোন অভাব নাই। এই সময়ে তাহাকে দেখিতে পাইয়া ব্হুশত শুকর 
তাহার নিকটে উপস্থিত হইল। তাহাদিগকে দেখিয়! বর্ধকিশুকর বলিল, 
“আমি তোমাদিগকেই খুঁজিতেছিলাম ; এতক্ষণে তোমাঁদিগকে দেখিতে 
পাঁইলাম। এই স্থানটা রমণীয়। আমি এখন এখানেই বাস করিব” 
তাঁহারা বলিল, “স্থানটী অতি রমণীয় বটে; কিন্তু এখানে বিপদেরও 
সম্ভাবনা আছে।” “তোমাদিগকে দেখিয়া আমিও তাহাই বুঝিয়াছিলাম। 
এমন খাঁ্যস্থলভ বিচরণক্ষেত্র থাকিতেও তোমাদের শরীরে রক্তমাংস নাই। 
তোমাদের ভয়ের কারণ কি বল ত?» “প্রাতঃকালে বাঘ আসে এবং 
যাহাকে দেখিতে পায়, ধরিয়া লইয়! চলিয়া যাঁয়।” “বাঘ কি নিয়তই 
এরূপ ধরিয়৷ থাকে, না মধ্যে মধ্যে আসয়! ধরে £” “ নিয়তই ধরে ।” 
“এখানে কয়টা বাঘ আছে?” “একটা মাত্র ৮ “তোমরা! এত প্রাণী, 
অথচ একট! বাঘের সঙ্গে পারিয়া উঠ না!” “আমাদের পারিবার সাধ্য 
কি?” “আচ্ছা, আমি তাঁহাকে ধরিতেছি ; তোমরা কেবল, আমি যাহা 


১ বাটালি। 
২ আমাদের দেশে এখন ছুভারের। খড়ি দিয়! কাঠে সুঙঞাব দাগ দেয়; কেঙ্ু কেহ খড়ির 
পরিবর্তে অঙ্গারও ব্যবহার করে। 


বড্ঢকি-সুকর-জাতক ১১৫ 


বলিব সেই মত কাজ করিবে। সে বাঘ কোথায় থাকে?” “এ যে 
পাহাড় দেখ! যাইতেছে, ওখানে থাকে ।” 

অনন্তর বর্ধকিশুকর রাত্রিকালেই বনবাসী শূকরদিগকে নানাদিকে 
বিচরণ করাইয়। কিরূপে যুদ্ধ করিতে হয় তাহা শিক্ষা দিতে লাগিল। 
সে বলিল, “দেখ, ব্যুহভেদে যুদ্ধ তিন প্রকার :-_পদ্মব্যুহ, চক্রব্যুহ ও 
শকটব্যহ * 1” অনন্তর সে শুকরদিগকে পদ্মবৃহাকারে স্থাপিত করিল। 
কোন্‌ স্থান হইতে আক্রমণ বা আত্মরক্ষা করিলে স্থবিধা হইতে পারে 
তাহা তাহার জানা ছিল ২; কাজেই সে স্থান নির্বাচন করিয়া বলিল, 
“আমর! এই স্থানে থাকিয়। যুদ্ধ করিব।” সে শুকরী ও তাঁহাদের দুগ্ধপোষ্য 
শীবকদিগকে * মধ্যভাগে রাখিল এবং তাহাদিগকে বেষ্টন করিয়! যথা ক্রমে 
প্রথমে বন্ধ্যা শুকরীগুলি, পরে শুকরশীবকগুলি, তদনন্তর অপেক্ষাকৃত 
অধিকবয়ন্ষ শুকরগুলি, তদনন্তর দীর্ঘদংগ্র শুকরগুলি, এবং সকলের 
বহির্ভাগে যুদ্ধক্ষম বলবান্‌ শুকরগুলি, কোথাও দশ দশটা, কোথাও বিশ 
বিশটী এইভাবে সজ্জিত করিয়া বলগুল্ম রচনা করিল সে যেখানে 
নিজে অবস্থিতি করিল, তাহার সম্মুখে একটা মণ্ডলাকার গর্ভ খনন করাইল ; 
পন্চাতেও শুর্পাকার * আর একটা গর্ত প্রস্তুত হইল; উহা৷ গুহার ন্যায় 
ক্রমশঃ গভীর হইয়া নামিয়াছিল। এইরূপে বলবিন্যাস করিয়| সে ষাট, 
সন্তরটা যুদ্ধক্ষম শূকর সঙ্গে লইয়া! ব্যুহের প্রত্যেক অংশে গমনপূর্ববক 
কাহাকে কি কর্ম্ম করিতে হইবে তাহা বুঝাইয়া দিতে লাগিল এবং 
সকলকেই বলিল “তোমর! কিছুমাত্র ভয় করিও না৷!” এই সময়ে 
সুৰ্য্য উঠিল, ব্যাত্রেরও নিদ্র।ভঙ্গ হইল । 


> মনুনংহিতার সপ্তম অধ্যায়ে ১৮৭ম ও ১৮৮ম শ্লোকে দণ্বৃহ, শকটব্যহ, বরাহবৃহ, মকরবৃহ, 
গরুড়বৃহ, সুচীবৃহ ও প'্রবূহ এই সাত প্রকার বাহের বর্ণন! আঁছে। অগ্রভাগ সুচ্যাকার, পশ্চাদ্ভাগ 
দুল এই বূহের নাম শকটব্যহ । সমভাবে বিস্তৃত মণ্ডলাকার বাহ পদ্মবাহ নামে অভিহিত। সমস্ত 
বাহেরই মধ্যভাগে রাজার অবস্থান | 

২ দো হি ভূমিসীসং জান৷তি। উমিনীন = ভূমিশীব, উচ্চস্থান, the place of vantage. 

». হলে ‘দুকরপিল্লকে’ এই পদ আছে। পিল্লক =শিশু। উহা হইতে ‘পোলা ও পিলে’ (ছেলে 
পিলে ) হইয়াছে । 

৭ মুলে কুলক-নগানম্‌* এই পদ আছে। কুলক =কুল =কুল; ৰ’ শূর্প ( বাঙ্গাল!--হুল! ) ৷ 


১১৬ জীতক-মঞ্জরী 


ব্যাপ্ত দেখিল, সময় উপস্থিত হইয়াছে। সে গিয়| শুকরদিগের 
সন্মুখস্থিত পর্ববততলে দীড়ীইল এবং সেখান হইতে তাহাদিগের দিকে 
কট মট করিয়৷ তাকাইল। তাহা দেখিয়া বর্ধকিশুকর বলিল, “তোমরাও 
উহার দিকে এ ভাবে তাকাও” এবং একটা সঙ্কেত-ছারা সকলকে এরূপ 
করিতে আদেশ দিল। ইহাতে শৃকরেরাও ব্যাত্রের দিকে কট মট 
করিয়া তাকাইল। ইহার পর বাঘ হা করিয়া হীই তুলিল; শুকরেরাও 
তাহাই করিল। সে মৃূত্রত্যাগ করিল, শুকরেরাঁও মূত্রত্যাগ করিল। 
ফলতঃ বাঘ যাহ! যাহা করিল, শৃকরেরাও তাহা তাহা করিল। ইহা 
দেখিয়া বাঘ ভাবিতে লাগিল, “ব্যাপারখানা কি? পূর্বের আমাকে 
দেখিবামাত্র এই শৃকরেরা পলাইবার পথ পাইত না; আজ ইহারা 
পলায়ন কর! দূরে থাকুক, আমার প্রতিশক্র হইয়া দাড়াইয়াছে, আমি 
যাহা করিতেছি, তাহারই অনুকরণ করিতেছে! এ দেখা যাইতেছে, 
উচ্চস্থানে একটা শূকর দীড়াইয়া আছে; সেই আজ ইহাঁদিগকে 
এইভাবে সাজাইয়। রাখিয়াছে। আজ যে আমার জয় হইবে এরূপ 
বোধ হইতেছে না। ইহ! স্থির করিয়৷ সে প্রত্যাবর্তন করিয়া নিজের 
বাসস্থানে চলিয়। গেল। 

এঁ স্থানে এক জটাধারী ভগুতপস্বী বাস করিত। ব্যাত্র প্রতিদিন 
যে মাংস আনিত, সে তাহার এক অংশ খাইত। সে আজ বাঘকে 
খালি মুখে আসিতে দেখিয়! বলিল :-_ 


« মূগয়ায় পূর্বে তুমি যাইতে যখন 
এ অঞ্চলে, বাছি বাছি করিতে হনন 
বৃহৎ শুকরগণে ) আজি কি কারণে 
রিক্তমুখে ফিরিয়াছ বিষণ্বদনে ? 
দেখিয়া তোমার দশা এই মনে লয়, 


পূৰ্ব্ব বলবীধ্য তব হইয়াছে ক্ষয়।” 
ইহ শুনিয়া ব্যাত্র বলিল : = 


“ দেখিলে আমারে পূর্বে ভয়েতে কীপিয়া 
ছত্রভঙ্গ হ/য়ে তার! যেত পলাইয় 


ব্ড্ঢকি-সৃকর-জাতৰ ১১৭ 
নানাদিকে, গুহামধ্যে লইত আয় ; 
অগ্য কিন্ত দেখি মোরে নাহি পায় ভৰ। 
সমবেত হৃ”য়ে তার! ছাড়িছে হুঙ্কার ; 
বধিতে শৃকর অগ্য অসাধ্য আমার |” 


অনন্তর ব্যাত্রকে উৎসাহিত করিবার নিমিত্ত সেই কুটতপস্বী বলিল, 
“কোন ভয় নাই; তুমি গঞ্জন করিয়া লন্ষ দিবামাত্র তাহারা ভয়ে, যে 
যে দিকে পারে, ছুটিয়া পলাইবে।” ব্যাত্্র এই বাক্যে উৎসাহিত হইয়৷ 
সাহসে ভর করিয়া পুনর্বার সেই পাঁষাণতলে গিয়া দীড়াইল। 
বর্ধকিশুকর পূর্ববকথিত গর্ত ছুইটার অন্তরে অবস্থিত ছিল। শূৃকরের৷ 
তাহাকে সম্বোধন করিয়া বলিল, “ স্বামিন্‌, সেই মহাচোর আবার 
আসিয়াছে।” বদ্ধকিশুকর বলিল, “তোঁমর! কিছুমাত্র ভয় করিও না; 
এখনই উহাকে ধরিয়া ফেলিতেছি ৷” 

ব্যাত্র গর্জন করিতে করিতে বদ্ধকিশুকরের উপর পড়িবার জন্য 
লম্ফ দিল। ব্যাগ যখন তাহার উপর আসিয়৷ পড়িবে, সেই সময়ে 
বদ্ধকিশ্কর মুখ ফিরাইয়া অতিবেগে মণ্ডলাকার খজু গর্তটার ভিতর 
পড়িয়া গেল। ব্যঘ্র কিন্তু নিজের বেগ সংবরণ করিতে না পারিয়। 
গড়াইতে গড়াইতে সেই তির্ধাক্খাত শূর্পাকার গর্তের অতিসঙ্কট অংশে 
জড়পিণ্ডের ন্যায় পতিত হইল। বদ্ধকিশুকর তখন গর্ত হইতে . উঠিয়! 
বিছ্যুদ্বেগে ছুটিয়। ব্যাপ্বের উরুদেশে দন্ত প্রহার করিল, বুধ পর্য্যন্ত 
চিরিয়া ফেলিল, পঞ্চমধুরের ১ ন্যায় সুস্বাদ মাংসের মধ্যে দন্ত প্রবেশ 
করাইয়া দিল এবং মস্তকট! বিদীর্ণ করিয়া, “এই লও তোমাদের শত্রু” 
বলিতে বলিতে তাহাকে উর্ধে তুলিয়৷ গর্তের বাহিরে নিক্ষেপ করিল। 
যে সকল শুকর প্রথমে সেখানে যাইতে পারিল, তাহার! ব্যাত্রমাংস 
খাইল ; কিন্তু যাহারা শেষে গিয়া উপস্থিত হইল, তাঁহারা উহাদের মুখের 
প্রাণ লইয়া জিজ্ঞাসা করিয়! বেড়াইতে লাগিল, “ বাঘের মাংসের কেমন 
আস্বাদ গা ?” 


» “সাধারণতঃ ‘চতুমঁধুর’ পদেরহ ব্যবহার দেখা যায়। চতুর্মধূর, যথা :--নবনীত, মধু, গুড় ও তৈল। 


১১৮ জাতক-মঞ্জরী 


কিন্তু ইহাতেও শুকরের! সম্পূর্ণরূপে সন্তোষ লাভ করিল না। 
তাহাদের আকার প্রকার দেখিয়! বর্ধকিশুকর জিজ্ঞাসা করিল, “তোমরা 
এখনও আনন্দিত হইতেছ না কেন?” তাঁহারা বলিল, “প্রভু, একট! 
বাঘ মারিয়া কি হইল বলুন? কুটতপন্থী যে এখনও বাঁচিয়া আছে! সে 
মনে করিলে দশটা বাঘ লইয়া আসিতে পাঁরে।” “ কুটতপতন্বী কে ?” 
“সে একজন অতি ছুঃশীল মানুষ ৷” “বাঘ মারিলাম, আর একটা মানুষে 
আমাদিগকে মারিবে! চল, এখনই তাহাকে ধর! যাউক ।» ইহা বলিয়া 
বদ্ধকিশুকর দলবল লইয়া কুটতপন্থীর অনুসন্ধানে যাত্রা করিল। 

এ দিকে কুটতপস্থী ভাঁবিতেছিল, 'ব্যাঘ্বের ফিরিতে এত বিলম্ব 
হইতেছে কেন? তবে কি শুকরের! তাহাকে মারিয়া ফেলিল?% অনন্তর 
সে ব্যাপার কি জানিবার জন্য, ব্যাত্র যে পথে গিয়াছিল, সেই পথে 
অগ্রসর হইল; এবং কিয়দ্দুর গিয়া দেখিতে পাইল শুকরের পাল ছুঁটিয় 
আসিতেছে । সে তখন তল্লী-তাড়া লইয়া পলায়ন করিল; কিন্তু 
শুকরের! তাড়া করিল দেখিয়া এ সমস্ত ফেলিয়া দিয়া অতিবেগে এক 
উড়ম্বর বৃক্ষে আরোহণ করিল। শুকরেরা তাহাদের নেতাকে বলিল, 
“প্রভু, এবার সর্বনাশ হইল; তাপস পলাইয়া গাছে উঠিয়াছে।” 
বদ্ধকিশুকর জিজ্ঞাসা করিল, “কোন্‌ গাছে?” “এ উড়ুন্বর গাছে।” 
“বেশ, শুকরীরা জল আনুক, শুকরশাবকেরা গাছের গোঁড়া খুড়ুক; 
দীতাল শুকরগুল! শিকড় কাটুক; আর সব শুকর গাছের চারিদিক্‌ 
ঘিরিয়! দাঁড়াইয়া থাকুক ।” এইরূপ ব্যবস্থা করিবার পর, শুকরগণ যখন, 
যাহার যে নিদ্দিষ্ট কাজ তাহ। করিতে আরম্ভ করিল, তখন সে নিজে 
উড়ুম্বর বৃক্ষের সরল মূল শ্িকড়টাকে, লোকে যেমন কুঠার-দার! প্রহার 
করে সেই ভাবে, একবার মাত্র দন্ত-দ্বার৷ আঘাত করিয়! কাটিয়! ফেলিল। 
গাছটা! পড়িয়া গেল। বে সকল শুকর উহা! বেষ্টন করিয়াছিল তাহার! 
কূটতাপসকে ভূলে ফেলিয়া খণ্ড খণ্ড করিয়া, কেবল হাড় ছাড়া আর 
সমস্ত উদরসাঁ করিল। অনন্তর তাহারা বদ্ধকিশুকরকে সেই উড়ম্বর- 
কাণ্ডের উপর বসাইল, কুটতাপসের শছ্গে জল আনিয়া তদ্দীর 
অভিষেকপূর্ববক তাহাকে আপনাদের রাজপদে বরণ করিল এবং* একটা 


জন্বুখাদক-জাতক ১১৯ 


তরুণী শুকরীকে তাহার মহিষীর পদে অভিষিক্ত করিল। এখন পর্য্যন্ত 
রাজাদিগের অভিষেক-কালে ভীাহাদিগকে উড়ুন্থর কাষ্ঠিনির্িতি ভদ্রপীঠে 
ব্সাইবার এবং তিনটা শঙ্গে জল আনিয়। তাহাদিগকে স্থান করাইবার 
যে প্রথা আছে, এই ঘটন! হইতেই নাকি তাহার উৎপত্তি হইয়াছিল । 

উক্ত আরণ্যপ্রদেশের অধিষ্টাত্রী (দবতা শুকরদিগের এই অদ্ভুত 
কৰ্ম্ম দ্রেখিয়া বিস্মিত হইলেন এবং একটা বৃক্ষের স্কন্ধবিবর হইতে 
তাহাদিগের অভিমুখে দীড়াইয়া বলিলেন :--- 


“শুকরের সজ্ঘে করি নমস্কার, 

অত্যাশ্চ্ধ্য কাণ্ড হেরিন্ু যাহার। 
ঘস্তাঘাতে আজ বরাহের গণ 

ভীষণ ব্যাপ্বের করিল নিধন! 
দন্ত ভিন্ন যার শঙ্ত্র কোন নাই, 

ব্যা্র পরাজিত হ’ল তার ঠাই। 
ধন্য একতার বিচিত্র শকতি, 

যার বলে এরা লভে অব্যাহতি !” 


জন্মুখাদশকি-ভীত-ক্ক 


পুরাকালে বারাণসীরাঁজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব কোন জন্ুবনে 
বৃক্ষদেবতারপে জন্মগ্রহণ করিয়াছিলেন। সেখানে এক কাক এৰদ। 
একটা জন্ুবৃক্ষের শাখায় বসিয়া জম্ুফল খাইতেছিল। সেই সময়ে এক 
শৃগাল গিয়া সেখানে উপস্থিত হইল এবং উদ্ধাদিকে দৃষ্টিপাত করিয়া 
কাঁককে দেখিতে পাইল। তখন সে ভাবিল, “আমি এই কাকের 
অলীক গুণ কীর্তন-দ্বারা জাম খাইবার উপায় করি।” অনন্তর সে কাকের 
স্তিবাদসূচক নিঙ্লিখিত গাঁথাটা.বলিল :__ 


“কে হে তুমি জদুশীখে করিছ কজন, 
ময়ুরশীবক সম প্রিয়দরশন ? 


১২০ জাতক-মগ্জরী 
স্থখাসীন তরু’পরে ) স্বর হতে সুধা ক্ষরে। 


কলকণ্ঠ কত পক্ষী দেখিবারে পাই ; 
সবে কিন্তু পরাজয় মানে তব ঠাঁই |” 


ইহা শুনিয়া কাক নিম্নলিখিত গাথায় শৃগালের প্রতিপ্রশংসা 
করিল : = 
“ভদ্রবংশে জন্ম যার, জানে সেই জন 
করিবারে ভদ্রদের মহিম। কীর্তন। 
শার্দ,ল-শীবকসম রূপ তব অনুপম ; 
এস, বন্ধু, খাও জাম উদর পুরিয়া ; 
দিতেছি তোমার তরে ভূতলে ফেলিয় | 


ইহা! বলিয়া কাক শাখায় ঝাঁকি দিয়া ফল ফেলিতে লাগিল । উভয়ে 
উভয়ের অলীক স্ততিবাদপূর্বক জাম খাঁইতেছে দেখিয়া সেই বৃক্ষদেবত! 
বলিলেন :--- 
“চিরদিন এই রীতি দেখিবাঁরে পাই, 
মিথ্যাবাদী আসি জুটে মিথ্যাবাদি-ঠাই ; 
বায়স বাস্তাদ ১ জানি পক্ষিকুলাঙ্গীর, 
পুতিমাংস শৃগালের পবিত্র আহার । 


সেই হেতু আসি হেথা ধূর্ত দুইজন, 
একে করে অপরের প্রশংসা কীর্তন ৷” 


এই গাথা বলিবার পর সেই দেবতা ভৈরবরূপ ধারণ করিয়। কাক ও 
শৃগালকে ভয় দেখাইলেন। তখন তাহারা সেখান হইতে পলাইয়! গেল। 


ঘু এই জাতকের সহিত ঈধষপ্বর্ণিত শৃগাল ও কাকের (16 Fox ৪0 ₹৮০ (7০৮) গল্প এবং 
অন্ত-জাতক (২৯৫ সংখ্যক ) তুলনা করা যাইতে পারে | 


১ যে বমনোথ দ্রব্য ভোজন করে। 


বক-জাতক ১২১ 


বকু-জাতক্ 


পুরাকালে বারাণসী নগরে ত্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তাঁহার 
সময়ে বোধিসত্ব দেবরাজ শক্ররূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তখন একটা 
বৃক গঙ্গাতীরে কোন পাঁষাণপৃষ্ঠে বাস করিত। একবার শীতকালে হঠাৎ 
জল বৃদ্ধি হইয়া এ পাষাণ পরিবেগ্িত করিল। বৃক পাষাণপৃষ্ঠে আরোহণ 
করিয়া প্রাণ বাঁচাইল বটে, কিন্তু তাহার খাগ্ভাভাব ঘটিল, খাগ্ভান্বেষণে 
বহির্গমনের পথও রুদ্ধ হইল। এদিকে ক্রমেই জল বাড়িতে লাগিল। 
তখন বৃক ভাবিল, “তাই ত, এখানে না পাইতেছি খাগ্, না দেখিতেছি 
বাহিরে যাইবার -পথ। এরূপ নিফন্মা হইয়া বসিয়া থাকা অপেক্ষা বরং 
উপোসথত্ৰত ২ অবলম্বন করা ভাল।” অনন্তর সে উপোসথ-পাঁলনের 
অভিপ্রায়ে শীলগ্রহণ করিয়! শুইয়৷ রহিল । 

এদিকে শক্ু চিন্তা করিয়! বুকের এই দুর্বল সঙ্কল্প জানিতে পারিলেন। 
তখন তিনি তাহার ভণ্ডামি প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে ছাগরূপ ধাঁরণ- 
পূর্বক অদূরে দেখা দিলেন। তাহাকে দেখিয়া বুক ভাবিল, উপোসথব্রত 
অন্ত একদিন পালন করিলেই চলিবে” সে উঠিয়৷ ছাগরূগী শত্রুকে 
ধরিবার জন্য লক্ষ দিল; শরুও ইতস্ততঃ এরূপভাবে লাফাইতে লাগিলেন 
যে, কিছুতেই ধরা দিলেন না । বুক তাহাকে ধরিতে না পারিয়! শেষে 
নিবৃত্ত হইল, স্বস্থানে ফিরিয়া গেল এবং “যাহ! হউক, উপোসথব্রত ত 
ভঙ্গ হইল ন!” মনকে এই প্ৰবোধ দিয়! শয়ন করিল । 

তখন শত্রু আত্বারূপ পুনগ্রহুণপুর্বক আকাশে অধিষ্ঠিত হইয়া বলিতে 
লাগিলেন, “ অরে ধূর্ত! তোর মত দুর্ববলচিত্ত প্রাণী উপোসথব্রত লইয়। 
কি করিবে? তুই জানিতে পারিস্‌ নাই যে, আমি শত্রু; সেই জন্যই 
ছাঁগমাংস খাইতে এত লোলুপ হইয়াছিলি।” এইরূপে বৃকের ভণ্ডামি 


> বক-বৃক (০11) | 

» উপোঁরথ__সংস্কত ‘উপবমথ,’ বৌদ্ধলংস্কত 'পোষধ'। অমাবস্তা, পূৰ্ণিমা, শুরু! ও কৃষ্ণা অষ্টমী, 
এই চারিদিন 'উপোসথ'-দিন বলিয়া নির্দিষ্ট ছিল। এই চারিদিন ভিক্ষুর। প্রাতিমোক্ষ পাঠ করিয়া 
নিজ নিজ দোষ খাঁপন করিতেন এবং গৃহীরা মংযমী হইয়া অষ্টণীল পালন করিতেন । 


১৬ 


১২২ জাতক-মঞ্জরী 


প্রকটিত করিয়া এবং তাহাকে ভৎ“সনা করিয়া শক্র দেবলোকে প্রস্থান 
করিলেন । 


দুর্বলহৃদয় লোকে এইরূপ এ সংসারে 
প্রথমে সন্কন্প করে অসাধ্যেরে সাধিবারে; 
কিন্ত সেই ব্রতভঙ্গ করি তারা অবশেষে 
ছাঁগলুন্ধ বুকবং পড়ে প্রলোভনবশে | 


চক বৃকের ধর্ম্মাচরণ-সন্বন্ধে জবশকুন-জাতক (৩৯৮) এবং হিশ্োপদেশের কক্কণলোভী পথিকের 
গল্প দ্রষ্টব্য। [,০5৭17৪-কর্তৃক সংগৃহীত আখ্যায়িকাবলীতে ‘মৃতাুশয্যায় বৃক’ (The Wolf in his 
Death-bed) নামে একটা গল্প আছে। বৃক মৃত্যুকালে নিজের পাপ খ্যাপন করিতে করিতে বলিল, 
“এক দিন আমি একট! মেষশাবককে কাছে পাইয়াও উদরস্থ করি নাই।” শৃগাল তাহাকে স্মরণ 
করাইয়া দিল, “তখন আপনি দন্তশুলে কষ্ট পাইতেছিলেন।” 


ীল-লীম্মৎসন-জাতন্ক : 


পুরাকালে বারাণসীরাজ ব্রন্ষদত্তের সময়ে বৌধিসন্ব ব্রাহ্ষণকুলে 
জন্মগ্রহণ করিয়াছিলেন এবং বয়ঃপ্রাপ্তির পর সেই বাঁরাণসীতেই কোন 
সবিখ্যাত আঁচার্যের নিকটে বিদ্া শিক্ষা করিয়া তাহার পঞ্চশত শিয্যের 
মধ্যে সর্বশ্রেষ্ঠ হইয়াছিলেন। এ আচার্যের এক প্রাপ্তবয়স্ক কন্যা 
ছিল। তিনি বিবেচনা করিলেন, ‘এই শিষ্যদিগের চরিত্র পরীক্ষা 
করিয়া যাহাঁকে সর্ববাঁপেক্ষা চরিত্রবান দেখিব, তাহাকেই কন্যা সম্প্রদান 
করিব । 

অনন্তর তিনি একদিন শিষ্যদিগকে ডাকিয়া বলিলেন, “বতসগণ, 
আমার কন্যা বয়ঃপ্রাপ্তা হইয়াছে; ইহার বিবাহ দিতে হইবে; তজ্ভন্য 
বন্সীলঙ্কীরের প্রয়োজন। তোমরা এমনভাবে বস্ত্রীলঙ্কার অপহরণ 


> বীযংসন--মীমাংল|। 


সীলবীমংসন-জীতক ১২৩ 


করিয়া আনিবে যে, তোমাদের জ্ঞাতি-বন্ধুগণ যেন তাহ! দেখিতে না 
পায়। যাহা অপরের অগৌচরে আনিবে, তাহাই আমি গ্রহণ করিব; 
যদি অপর কেহ অপহৃত বস্তু দেখিতে পায়, তাহা হইলে আমি উহা! 
গ্রহণ করিব না” 

শিষ্যের “যে আজ্ঞা” বলিয়। এই প্রস্তাবে সম্মতি দিল এবং 
জ্ভাতি-বন্ধুদিগের অগোচরে বস্ত্রাভিরণাদি অপহরণ করিয়। আচাধ্যকে দিতে 
লাগিল। প্রত্যেক শিষ্য বাঁহ। আনিয়া দিত, আচার্য্য তাহা পৃথগ্ভাবে 
সাঁজাইয়| রাখিতেন। 

বোধিসত্ব কিন্তু কিছুই আহরণ করিতেন না। ইহাতে একদিন 
আচাৰ্য্য তাহাকে জিজ্ঞাস করিলেন, “বৎস, তুমি আমাকে কিছুই 
আনিয়া দিতেছ না কেন?” বৌধিসন্ব বলিলেন, “গুরুদেব, আমি কিছুই 
আনিতে পারি শাই।”» “কেন পার নাই ?” “যাহ! আনিতে হইবে, 
তাহ! অপরে দেখিলে আপনি গ্রহণ করিবেন না। কিন্তু আমি 
পাপানুষ্ঠানে গোপন কাহাঁকে বলে দেখিতে পাই ন|। 


গোপনে করিতে কাঁজ সাধ্য আঁছে কার? 
যেখানেই হয় পাপ সাক্ষী থাকে তার। 
গোপনে করেছি পাপ, ভাবে মূর্খ জন ; 
বনে কিন্তু সাক্ষী আছে বন্তজীবগণ। 
গোপন কাহাকে বলে না পারি বুঝিতে, 
প্রীণিশূন্ট স্থান কোন নাহি পৃথিবীতে ৷ 

ন! থাকুক অন্যে, আমি রয়েছি যেখানে, 
প্রাণিশন্ত স্থান তারে বলিব কেমনে ?” 


ইহ। শুনিয়। আচার্য্য অতিমাত্র প্রসন্ন হইয়া বলিলেন, “বৎস, 
মার গৃহে যে ধন নাই, তাহা নহে। আমার ইচ্ছা, শীলসম্পন্ন 
পাত্রে কন্যা দান করি। অতএব শিষ্দিগের চরিত্র পরীক্ষার জন্য আমি 
এরূপ ব্যবস্থ। করিয়াছিলাম। এখন বুঝিলাম, তুমিই আমার কন্যার 
উপযুক্ত পাত্র” এই বলিয়। তিনি কন্যাকে অলঙ্কারাদি-দ্বারা সাজা ইয়। 
বৌধিসন্বকে সম্প্রদীন করিলেন এবং অপর শিশ্তদিগকে সন্দোধন করিয়। 


১২৪ জাতক-মঞ্জরী 


বলিলেন, “তোমর! যে ঘে দ্রব্য আনিয়! দিয়াছিলে, এখন সেই সমস্ত গৃহে 
লইয়া যাও” 


[5 জাতকমালায় এই আখ্যয়িক। ব্ৰাহ্মাণ-জাতক নামে আভিহিত। শাহার কয়েকটা প্পেকের 
সহিত এই জাতকের গাগ।গুলি প্রায় অক্ষরে অক্ষরে মিলে 
নান্তি লোকে রহে। নাম পাপং কৰ্ম্ম প্রকুবন ত: 
অদৃগ্ঠানি হি গশ্যন্তি ননু ভুতানি নানুষ।ন্‌। 
অহং পুণর্ণ পশ্যামি শুগ্ঠং ক্ষন কিঞ্চন 
বত্রাপান্যং ন পঠ্ঠামি নন্বশূম্ং ময়ৈব তৎ 
পরেণ ধচ্চ দৃহ্যেত ছুক্কৃতং স্বয়মেৰ বা 
হৃষ্টভরমে তল্মাদৃগ্তে ম্বয়মেব যৎ। 


স্টোন ও পিজ্ষলাল কথা; 


[ বোধিসন্ব বারাণসারাজের পুরোহিত ছিলেন এবং প্র্রজা-গ্রহণের 
উদ্দেশ্যে গৃহত্যাগ করিয়াছিলেন | ] 

একদিন এক শ্যেন মাংস-বিক্রেতার দোকান হইতে একখণ্ড 
মাংসপেশী গ্রহণ করিয়। আকাশে উড়িয়া গেল। তখন অন্য অনেক 
শকুন তাহাকে বেষ্টনপুর্বক পাঁদ, নখ, তুণ্ড প্রভৃতি দ্বারা প্রহার করিতে 
লাগিল৷ শ্যেন সেই পীড়ন সহা করিতে না পারিয়া মাংসপেশটা ত্যাগ 
করিল এবং অপর একটা শকুন উহা গ্রহণ করিল । কিন্তু তাহাঁকেও 
উক্তরূপে উৎপীড়িত হইয়া উহ। ত্যাগ করিতে হইল। অতঃপর ঘে 
যে শকুন একে একে উহ! গ্রহণ করিল, অপর শকুনে তাহাদেরও 
অনুধাবন করিল; যাহারা একে একে ছাড়িয়। দিতে লাগিল, কেবল 
তাহাঁরাই নিরুপদ্রব হইল । বোধিসন্ব যাইতে ঘাইতে ইহা দেখিয়। 
ভাবিলেন, “মানুষের বাসনা মীংসপেশীসদৃশী ; ইহা! পোষণ করিলে দুঃখ, 
পরিত্যাগ করিলে সুখ 1” 


১ এই আখ্যায়িক! দুইটা নালবামংনন-নামক একটা জাতকের (৩৩০) অন্তভতি। 


শ্যেন ও পিলার কথ! ১২৫ 


একদিন বোধিসত্ব সন্ধ্যাকালে কোন গ্রামে এক গৃহস্থের গৃহে 
শয়ন করিলেন। এ গৃহস্থের পিললা-নাম্মী এক দাসী ছিল। মে এক 
পুরুষের সহিত সঙ্কেত করিয়| রাখিয়াছিল, “তুমি অমুক সময়ে আসিও ॥ 
অনন্তর সে প্রভুদিগের পা ধুইয়া দিল এবং তাঁহারা যখন শয়ন করিলেন, 
তখন তাহার আগমন-প্রতীক্ষায় দেহলীর উপর বসিয়া, “এই আসিতেছে”, 
‘এই আসিতেছে’ ভাবিয়া ক্রমে ক্রমে প্রথম ও মধ্যম যাম অতিক্রম 
করিল; শেষে যখন ভোর হইল, তখন ‘সে এখন আসিবে না” ভাবিয়া 
নিরাশ হইল এবং শয়ন করিয়া নিদ্রা গেল। এই কাণ্ড দেখিয়া 
(বোধিসত্ব ভাঁবিলেন, ‘এই মেয়েমীনুষটা, আমার জার এখনই আসিবে, 
এই আশায় এতক্ষণ বসিয়াছিল; এখন সে আসিবে না বুঝিয়া নিরাশ 
হইয়াছে এবং সুখে নিদ্রা বাইতেছে। ইন্দ্রিয়সেবার আশাই দুঃখের 
নিদান এবং নৈরাশ্য সুখকর 7 


ঘুর নহাভারতে শ্যেনের পরিবর্তে ক্রৌঞ্চের উল্লেখ দেখা যায়--“ক্রৌপূকে আমিষ গ্রহণ করিতে 
দেখিলেই নিরামিষ ব্যক্তির তাহাকে বিনাশ করে, ইহা দেখিয়া একটা ক্রৌঞ্চ আমিষ পরি ত্যাগপূর্বক 
পরমন্ুখলাতে সমর্থ হইয়াছিল।” সাঙ্াস্ত্রে (81৫) কিন্তু ঠেনের নামই আছে-_-“শ্তেনবৎ স্ুখদুংখী 
ত্াযাঁগবিয়োগাভ্যান্‌।” ইহার ব্যাখ্যাও অন্যরূপ :_-একব্যক্তি এক গ্যেনশাবক। পুষিয়ছিল; কিছুকাল 
পরে, বৃথ। কষ্ট দেই কেন বলিয়া পে উহাকে ছাড়িয়া দিল। ইহাতে ঠ্ঠেন বন্ধনমুক্ত হইয়| সুখী হইল ; 
এবং পালকের বিচ্ছেদে দুঃখীও হইল ( অর্থাৎ সংসারে কেবল স্থথ নাই )। মহাভারত, শাস্তিপর্বব, 
১৭৪ম ও ১৭৮ম অধ্যায়ে এবং বাঙ্যন্গতর্রে (৪81১১) পিঙ্গলর কথ! আছে। “পিঙ্গলা আশাকে 
পরাস্ত করিয়াই পরমনখে শয়ন করিয়াছিল”__মহাঁভাঁরত, শীশ্তিপনন, ১৭৮ম অধ্যায়। “নিরাশ; সুখী 
পিঙ্গলাবৎ”__সাঙ্খাহ্ত্র (৪81১১) । 


তুং-_ আঁশ। হি পরমং ছুঃখং নৈরাগ্ঠং পরমং ইখখ। 
আশ! দাসীকৃত| যেন তথ্য দাঁলায়তে জগৎ ॥ 


১২৬ জাতক-মগ্জরী 
জন্বসন্ুশ-জাতিক্ 

পুরাকালে বারাঁণসীরাজ ব্রঙ্গদত্তের সময়ে বোধিসন্ত হিমবন্ত প্রদেশে 
কান্তকু্ট পক্ষিরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। একদ। মাংস খাইবার 
সময়ে এক সিংহের গলায় হাড় ফুটিয়াছিল। ইহাতে সিংহের গল। 
ফুলিয়। উঠিল ; তাহার আহার গ্রহণ করিবার সাধ্য রহিল না, সে তীব্র 
বেদনায় কাতর হইয়! পড়িল। বোধিসত্ব নিজের খাগ্ভান্েষণ করিবার 
সময়ে সিংহকে এই অবস্থায় দেখিতে পাইলেন এবং শাখায় লীন হইয়। 
জিজ্ঞাস! করিলেন, “সৌম্য, কি জন্য তুমি এত কষ্ট পাইতেছ ?” সিংহ 
তাহাকে নিজের দুর্দশার কথা জাঁনাইল। বোধিসত্ব বলিলেন, “আমি, 
ভাই, তোমার গল| হইতে হাড় বাহির করিতে পারি; কিন্তু পাছে 
তুমি আমায় খাইয়া ফেল, এইজন্য তোমার মুখে প্রবেশ করিতে ভয় হয়।” 
“কোন ভয় নাই, ভাই; আমি তোমায় খাইব না; আমার প্রাণ রক্ষা কর |” 
“আচ্ছ!, তাহাই করিতেছি” বলিয়া বোধিসন্ব সিংহকে এক পাশে ভর 
দিয়া শোওয়াইলেন; এবং “কে জানে, এ অবসর পাইলে কি করিয়। 
বসিবে ভাবিয়া, যাহাতে সিংহ মুখ বন্ধ করিতে ন! পারে সেই উদ্দেশ্যে, 
তাহার ওঠ্ঠদ্বয়ের মধ্যে একখণ্ড কান্ট রাখিয়। দিলেন। অনন্তর তিনি 
তাহার মুখবিবরে প্রবেশ করিয়। তুগ্ডদ্বার। সেই অস্থিখণ্ডের একগ্রান্তে 
আঘাত করিলেন। ইহাতে অস্থিখানি খুলিয়। পড়িল। হাড় খুলিবার 
পর বোধিসত্ব সিংহের মুখ হইতে বাহির হইবার সময়ে তুণ্ডের আঘাতে 
সেই কাষ্ঠখণ্ডও ফেলিয়া! দিয়! শাখাগ্জে নিলীন হইলেন । 

এইরূপে নীরোগ হইয়! সিংহ একদিন একটা বন্য মহিষ বধ করিয়। 
তাহার মাংস খাইতে লাগিল। বৌধিসত্ব ভাবিলেন,. “সিংহট'র প্রকৃতি 
পরীক্ষা করিয়া দেখা যাউক। তিনি সিংহের উপরিস্থ এক তরুশাখায় 
নিলীন হইয়। তাহার সহিত আলাপে প্রবৃন্ত হইয়। বলিলেন :-- 


নমস্কার, মৃগরাজ ; বথাশক্তি হিত তব 
করেছিনু, হয় কি স্মরণ ? 
প্রতিদান কিছু তার ভাগ্যে আছে কি আমার, 


জানিতে উৎস্থক বড় মন। 


জবসকুণ-জাতক ১২৭ 
ইহ! শুনিয়া সিংহ বলিল: = 


নিত্য করি পশুবধ রক্তপান তরে; 
তীক্ষ দন্তরাজি মোর মুখের ভিতরে ; 
প্রবেশি সেখানে তুই আছিদ্‌ বাচিয়া; 
এই বহু প্রতিদান গ্ভাথ্রে ভাবির |; 


ইহ! শুনিয়া কাষ্ঠিকুটরূগী বোধিসত্ব বলিলেন :_- 


কৃতজ্ঞতা নাহি যার, উপকারে উপকার 
ভ্রমেও কম্মিন কালে করে না যে জন, 

বল, হেন পাপাশয়ে পরম যতনে সেবি 
লভিতে কি পারে কেহ সুফল কখন ? 

প্রত্যক্ষে করিছ হিত, অথচ যাহার ঠাই, 
পরিতুষ্ট নাহি হই মিত্রসস্তাষণে, 

না করি ভং সন তারে, ন! পুষি বিদ্বেষ মনে, 
সঙ্গ ত্যজি শাঘ তার চলিঙন্গু এক্ষণে । ৭ 


ইহা বলিয়া! বোধিসত্ব সেখান হইতে চলিয়া গেলেন । 


চা দধপের পেকে বাঘ ও বকের গল্প (Tle Wolf an the Crane) এই জাতকেরই রূপাস্তর। 
তিব্বতদেশীয় গল্পে কাঠ দিয়! নিংহের মুখ বন্ধ করিবার কথা নাই; পিংহের নিদ্রিতাবস্থায় শল্যোদ্ধার 
হইয়াছিল, এরূপ দেখা যায়। অতঃপর একদিন কাঁঠকুট্ট ক্ষুধার্ত হইয়। সিংহের নিকট কিছু খা 
চাহিয়াছিল। 

জাঁতকমালায় এই জাতক শতপত্র-জাতক নামে অভিহিত হইয়ছে। শতপত্র “রাঁগরুচিরচিত্রপত্র” 
ও মৎস্তাণী পক্ষী বলিয়া বর্ণিত হইয়াছে অতএব উঠা কাহকুট নহে, বকও নহে, মাছরাঙ্গা বা তৎসদ্বশ 
অন্য কোন পক্ষী হইবে। জাঁতকমলাতে দেখা যায়, শতপজ গণ্ধার্ত হইয়া সিংহের নিকট গিয়াছিল 


এবং তিরস্কুত তইয়াছিল। 


১ তুং_জাতকমাল! :--দয়াক্লৈব্যং ন যে| বে? খাদছিস্কুরতো মৃগান্‌। প্রবিগ্ঠ তস্য মে বক্তং যজ্জীবসি 


ন তদ্‌ বহু? 
২ তুং__জীতকমাঁল। :--মস্মিন্‌ সাধুপচীৰ্ণেষ্পি মিত্রধর্্মো ন লভ্যতে। অনিষ্ঠ. রমসংরন্ধমপযায়াচ্ছনৈস্ততঃ। 


১২৮ জাতক-মঞ্জরী 


এন্তিবাদি-জাতক্ ১ 


পুরাকালে বারাণসীতে কলাবু নামে এক রাজা! ছিলেন। তখন 
বোধিসত্ব অশীতিকোটিবিভবসম্পন্ন এক ভ্রানহ্মণকুলে জন্মগ্রহণপূর্ববক 
কুণ্ডলকুমার নাম ধারণ করিয়াছিলেন। বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলায় 
গিয়া তিনি সর্বববিষ্ভায় পারদর্শী হইয়াছিলেন। গৃহস্থাশ্রম গ্রহণ করিবার 
পর যখন তাহার মাতাপিতার মৃত্যু হইল, তখন তিনি ধনরাশি অবলোকন 
করিয়া ভাবিতে লাগিলেন, “আমার পূর্ববপুরুষেরা এই ধন সঞ্চিত করিয়া 
কিঞ্চিন্মাত্র গ্রহণ ন! করিয়াই পরলোকে চলিয়া গিয়াছেন। আমাকেও 
এই ধন গ্রহণ করিতে হইবে এবং আমাকেও তীাহাদেরই মত যথাসময়ে 
চলিয়া যাইতে হইবে!’ অনন্তর, যে ব্যক্তি যে পরিমাণ দান পাইবার 
উপযুক্ত, বাছিয়। বাছিয়া, তিনি তাহাকে সেই পরিমাণ দান করিলেন 
এবং এইরূপে সমস্ত ধন নিঃশেষ করিয়া হিমবন্তে চলিয়। গেলেন । 
সেখানে তিনি প্র্রজ্যা গ্রহণপুর্ববক বন্যফলমুলে জীবন ধারণ করিতে 
লাগিলেন । 

হিমবন্তে দীর্ঘকাল বাস করিবার পর একদ। বোধিসত্ব লবণ ও অগ্র 
সেবনার্থ লোকালয়ে অবতরণ করিলেন এবং কিয়দ্দিন পরে বারাণসীতে 
গিয়া তত্রত্য রাজোগ্াাঁনে প্রবেশ করিলেন । সেখানে রাত্রি যাপন করিয়। 
তিনি ভিক্ষাচরধ্যার জন্য নগরে প্রবেশ করিলেন এবং সেনাপতির গৃহদ্বারে 
উপস্থিত হইলেন। তাহার চালচলন দেখিয়া প্রীত হইয়া সেনাপতি 
তাহাকে গৃহের অভ্যন্তরে লইয়া গেলেন, নিজের জন্য যে খাষ্য প্রস্তুত 
হইয়াছিল, তাহ! তাহাকে ভোজন করাইলেন এবং তিনি রাজোগ্ভানেই 
অবস্থিতি করিবেন, এই অঙ্গীকার গ্রহণ করিয়া সেখানে তাঁহার বাসের 
ব্যবস্থা করিলেন । 

একদিন রাজ। কলাবু স্থরাঁপানে মত্ত হইয়া নটগণ-সমভিব্যাহারে 
মহাড়ন্বরে উদ্যানে প্রবেশ করিলেন মঙ্গলশিলাপটের উপর তাহার 


১ জাঁতকমাল! (২৮)- ক্ষান্তিজাতক । 


খন্তিবাদি-জাতক ১২৯ 


শয্যা রচিত হইল; সেখানে তিনি এক প্রিয়। ও মনোরম! রমণীর অঙ্কে 
শয়ন করিলেন; নৃত্যগীতবান্ধনিপুণ| নর্তকীগণ গীতাদি দ্বারা তাহার 
মনোরঞ্জনে প্রবৃত্ত হইল। ফলতঃ তৎকালে কলাবুর সমৃদ্ধি দেবরাজ 
শক্রের সমৃদ্ধির তুল্যকক্ষ বলিয়! বোধ হইতে লাগিল । 

কলাবু ক্রমে নিদ্রায় অভিভূত হইলেন। তখন রমণীর! ভাবিল, 
“আমরা যাঁহার জন্য গীতবাগ্ করিতেছি, তিনি নিদ্র। গিয়াছেন; অতএব 
এখন গীতবাগ্ভের প্রয়োজন কি ?’ তাহার! বীণা ও অন্যান্য বাষ্যযল্র ইতস্তত; 
নিক্ষেপ করিল এবং ফলপৃষ্পপল্পবাদি পাইবার লোভে উদ্যানে প্রবেশপুর্ননক 
ক্রীড়ায় প্রবৃত্ত হইল । 

বোধিসত্ব এই সময়ে এক প্রস্কুটিত শালবৃক্ষের মূলে মত্ত মহাবারণের 
ন্যায় উপবিষ্ট হইয়| প্রত্রজ্য৷স্খ অনুভব করিতেছিলেন। রমণীর। বিচরণ 
করিতে করিতে তাঁহাকে দেখিতে পাইল এবং বলিল, “চল, আমর! এ 
দিকে যাই; এ ঘে বৃক্ষমূলে প্রাব্রাজক বসিয়। আছেন, যতক্ষণ রাজার ঘুম 
না ভাঙ্গে, ততক্ষণ আমরা উহার নিকটে বসিয়া কিছু ধর্ম্মকথা শুনি ৷” 
ইহা বলিয়া তাহারা বোধিসত্বের নিকটে গেল, প্রণাম করিয়। তাহাকে 
ঘিরিয়! বসিল এবং নিবেদন করিল, “যাহা বলিবার উপযুক্ত, দয়া করিয়া 
আমাদিগকে এমন কিছু বলুন।” বোধিসত্ব তাহাদিগকে ধন্মকথ! 
শুনাইতে লাগিলেন । 

এদিকে রাজ। যে রমণীর ক্রোঁড়ে শয়ন করিয়াছিলেন, সে অস্কসঞ্চীলন- 
দ্বারা তাহাকে জীগাঁইল। রাজা জাগিয়। দেখিলেন নর্তকীরা! কেহ 
উপস্থিত নাই । “বুষলীর। কোথায় গেল,” জিজ্ভাস। করিলে সে রমণী 
উত্তর দিল, “ তাহার। গিয়া এক তপস্বীকে ঘিরিয়া বসিয়া রহিয়াছে ৷” 
ইহাতে রাজ। ক্রুদ্ধ হইয়| খড়গ গ্রহণ করিলেন এবং “ভণ্ড তপস্থীকে শিক্ষা 
দিতেছি ” বলিয়। বেগে ছুটিয়। গেলেন । রাজা কুন্দ হইয়া আসিতেছেন 
দেখিয়। নর্তকীদিগের মধ্যে যাহাঁর। তাহার প্রিয়পাত্রী ছিল, তাহারা 
অগ্রসর হইয়! তাঁহার হস্ত হইতে খড়গ গ্রহণ করিল এবং তাহার ক্রোধ 
প্রশমিত করিল। রাজ। বোধিসত্বের নিকটে গিয়া জিজ্ঞাস! করিলেন, 
“শ্রামণ, তুমি কোন্‌ মতাঁবলন্দী ?” বোধিসত্ব উত্তর দিলেন, “মহারাজ, 

১৭ 


১৩০ জাতক-মঞ্জরী 


আমি ক্ষান্তিবাদী।” “ক্ষান্তি কাহাকে বলে ?” “লোকে গালি দিলে, 
প্রহার করিলে, কিংবা! গ্রানি করিলেও মনের যে অক্তুদ্ধভাব, তাহার 
নাম ক্ষান্তি” “আচ্ছা, এখনই দেখা! যাইতেছে, তোমার ক্ষান্তি আছে 
কি ন৷।” ইহা বলিয়। রাজা চোরঘীতককে ' ডাকাইলেন। ঘাতক 
নিজের ব্যবসায়ানুযায়ী পরশু ও কণ্টককশা ২ লইয়া, কাষায় বস্ত্র পরিয়া ও 
রক্তমালা ধারণ করিয়া রাজার নিকটে উপস্থিত হইল * এবং প্রণিপাতি- 
পূর্বক বলিল, “মহারাজ, আমায় কি করিতে হইবে?” “এই দুষ্ট 
তপস্থীটা চোর; ইহাকে টানিয়া মাটিতে ফেল, এবং সম্মুখে, পশ্চাতে, 
ও দুই পাশে কণ্টককশা-দ্বারা ছুই হাজার বার আঘাত কর।” ঘাতক 
তাহাই করিল; বোধিসত্বের ছবি ' ছি'ড়িল, মাংস ছি'ড়িল, সর্ববাঙ্গ হইতে 
রক্তজোত ছুটিল । তখন রাজ| আবার জিজ্ঞাসা করিলেন, “কি হে 
তাপস, এখন তুমি কোন্‌-বাদা বল ত ?” “ মহারাজ, আমি ক্ষান্তিবাদী । 
আপনি ভাবিয়াছেন চর্ম্মের নিন্দে আমার ক্ষান্তি আছে; কিন্তু মহারাজ, 
ক্ষান্তি আঁমার চন্মের নিম্মে নাই, ইহা আমার হৃদয়াভ্যন্তরে প্রতিষ্ঠিত ; 
আপনার ইহা! দেখিবার সাধ্য নাই ৷” 

ঘাতক রাজাকে আবার জিজ্ঞাসা করিল, “ এখন কি করিব, 
মহারাজ ?” রাজা আদেশ দিলেন, “এই ভণ্ড তপস্বীর হাত দুইখান 
কাটিয়া ফেল ৷” ঘাতক বোধিসত্বকে গণ্ডিকার * উপর স্থাপিত করিয়া 
তীহার হাত ছুইখাঁনি কাটিয়া ফেলিল; তাহার পর রাজ! বলিলেন, 
“পা দুইখানি. কাট ।” ঘাতক পা ছুইখানিও কাটিল। ছিন্ন হস্তপদের 
প্রান্ত হইতে লাক্ষারসের ন্যায় শোণিত নিঃস্থত হইতে লাগিল। রাঁজা 
বোধিসত্বকে আবার জিজ্ঞাসা করিলেন, “এখন তুমি কোন্-বাদী ?” 


১ জল্লাদ-_যাহার! রাঙ্জাজ্ঞায় চোর প্রভৃতি অপরাধীদিগের প্রাণবধ বা অঙ্গচ্ছেদ করিত। 

২ কাটাওয়াল! ক“ বা ছড়ি। 

৩ এই কয়েকটা পদে ঘাঁতকদিগের বেশ বর্ণিত হইয়াছে । মৃচ্ছঝটিকে দেখ! যায়, বধ্যব্যক্তির গলে 
করবীরফুলের মালা ও গ্রাত্রে রক্তচন্দনের পঞাঙ্গুলিক দেওয়! হইত এবং সে যে শূলে আরোপিত হইবে, 
তাহা তাহাকেই বহন করিয়। লইয়। যাইতে হইত। 

i ছবি--বৃহিস্বক_( cuticle or epidermis ) ; BI (cutis or der} প্রকৃত ত্বক । 

« গণ্ডিয়৷ ঠাপেত্ব’। গণ্ডিকা বা ধর্মগণ্ডিকার কথা স্তগ্রোধমূগ-জাতকেও দেখ। গিয়াছৈ। 


খ[ন্তবাদি-জীতক ১৩১ 
বোঁধিসত্ব বলিলেন, “মহারাজ, আমি ক্ষান্তিবাদা। আপনি ভাবিয়াছেন 
আমার হস্তপদাদির প্রান্তে ক্ষান্তি আছে; কিন্তু আমার ক্ষান্তি সেখানে 
নাই, গভীরতর স্থানে প্রতিষ্ঠিত আছে ।” 

অতঃপর রাজ আদেশ দিলেন, “ইহার নাসা ও কর্ণ ছেদন কর।” 
ঘাতক তাহাই করিল। বোধিসব্বের সর্ববাঙগ শোণিতে গ্রাবিত হইল। 
তখন রাজ আবার জিজ্ঞাঁসা করিলেন, “এখন তুমি কোন্-বাঁদী ?” 
বৌধিসত্ব উত্তর দিলেন, “মহারাজ, আসি ক্ষান্তিবাদী। আপনি মনে 
করিবেন না ঘে, ক্ষান্তি আমার নাসাঁকর্ণাদির কোটিতে আছে; ইহ! 
আমার হৃদয়ের গভীরতম স্থানে নিহিত রহিয়াছে ।” “ভণ্ড জটাধারিন্‌, 
তুমি শুইয়া শুইয়া তোমার ক্ষান্তির স্পন্ধী করিতে থাক।” এই বলিয়! 
রাজা বৌধিসত্বের বক্ষঃস্থলে পদাঘ|তপূর্ববক প্রস্থান করিলেন । 
রাজ। চলিয়। গেলে সেনাপতি বোধিসন্বের শরীরের রক্ত মুছিয়। দিলেন, 
হস্ত, পদ, নাস।, কর্ণ প্রভৃতির ছিন্ন প্রান্তে বন্দরের পটি বান্দিলেন, তাহাকে 
আস্তে আস্তে শয়ন করাইলেন এবং প্রণিপাঁতপুর্ববক একান্তে উপবিষ্ট 
হইয়। প্রার্থনা করিলেন, “ভদন্ত, আপনার প্রতি অত্যাচার করিয়াছে বলিয়। 
আপনি যদি কাহারও উপর ক্রুদ্ধ হন, তাহ! হইলে রাজাঁর উপরই ক্রুদ্ধ 
হউন, অন্য কাহারও উপর ক্রুদ্ধ হইবেন না। 
হস্ত, পাদ, নাসা, কর্ণ ছেদিরা যে জন 
করিয়াছে মাপনার ভীষণ পীড়ন, 
তাঁর-ছে)পরি, মহাবীর, ক্রোধের প্রকাশ 
করুন; রাজ্যের যেন ন! হর বিনাশ 1৮ 
ইহ! শুনিয়। বৌধিসত্ব বলিলেন :__- 
হস্ত, পাদ, নাসা, কর্ণ ছেদিরা বে জন 
করিলেন মোর এই ভীষণ পীড়ন, 
চিরজীবী.হরে সেই থাকুন নৃপতি : 
মাদৃশ জনের ক্রোধ অসম্ভব অতি । 
এদিকে রাজ! উদ্যান হইতে নিক্ষান্ত হইয়া! যেমন বোধিসব্বের দৃদ্নিপথের 
বহিভূতি *হইলেন, অমনি ছুই লক্ষ চল্লিশ সহস্র যোজন বেধবিশিন্ট এই 


১৩২ জাঁতক-শঞ্জরা 


মহামণ্ডল দৃঢ়স্থূল বস্খণ্ডের ন্যায় সহসা বিদীর্ণ হইয়া গল, এবং অবীচি 
হইতে অগ্নিশিখা উথ্থিত হইয়া রাজকুল-ব্যবহার্য্য রক্তকম্ঘলের ন্যায় রাজার 
দেহ আবৃত করিল।১ তিনি উদ্ভানদ্বারেই ভূগর্ভে প্রবেশ করিয়া অবীচি 
মহানরকে নিক্ষিপ্ত হইলেন। বৌধিসন্কও সেই দিনেই প্রাণত্যাগ 
করিলেন । রাঁজপুরুষেরা এবং নাগরিকগণ গন্ধমালাধুপাদি-ঘার।৷ তাহার 
শরীরকৃতা সম্পাদন করিলেন। কেহ কেহ কিন্তু বলেন যে বোধিসন্ 
পুনর্ববাঁর হিমালয়েই গিয়াছিলেন। কিন্তু ইহা সম্ভবপর নহে। 


EE লারনাথে তিনখানি প্রস্তরকলকে এই ডাকের জাখ্য।য়িক। উৎকার্ণ রহিয়াছে। তাহা 
দেখিলে প্রাচানক।লের বাছানন্মূহ ও নারাদিগের অঙ্গাঙরণ (করূপ ছিল হাহ। বুঝিতে পার! যায়। 


শুস-জাাঁত কু 


পুরাকালে বারাণসারাজ ত্রহ্মদত্তের সময়ে বোঁধিসৰ তক্ষশিলায় একজন 
স্থবিখ্যাত আচার্য্য হইয়াছিলেন। তিনি অনেক রাজকুমার এবং ব্রাহ্মণ- 
কুমারকে শিল্প শিক্ষা দিতেন। বারাণসারাজের এক পুক্র যোড়শবর্ষ 
বয়সে তাঁহার নিকটে গিয়। বেদত্রয় এবং সর্ববশিল্প শিক্ষ1 করিয়াছিলেন । 

রাজকুমার সমস্ত বিদ্যায় পারদর্শী হইয়। আচার্যের নিকট বিদায় 
প্রার্থন। করিলেন। আচাধ্য অজবিষ্ভায় নিপুণ ছিলেন। তিনি রাঁজ- 
কুমারের শরীর অবলোকন করিয়। বুঝিলেন, পুক্র হইতে তাহার বিপদের 


» জাতকের নান! আখ্যায়িক|য় দেখা যায় পৃথিবী বিদারণ হ্ইয়। নহাপাপীকে গ্রাস করিয়াছে 
| চুল্রধন্মপাঁল (৩৫৮), চেতিয় (৮২২), সমুদ্রবাণিজ (১৬৬) ইত্যাদি ]। বাঠবদেও বহু পাপের এইরূপ ভীষণ 
দুষ্ট ফলের উল্লেখ আছে। “কারা প্রভৃতি কতিপয় ব্যক্তি 71০5৫5এর অবাধ্য হইয়ছিল। তাঁহার 
ফলে the earth cpencd her inoubth and swallorcd them up.........and the 0901) closed 
up again. (Numbers, Chapter 16). জাতকে অগ্নিবনণ-দ্বারাও পাপরাজ্যের ধ্ধংসের উল্লেখ আছে 
[ সরভঙ্গ-জাতক (৫২২) ]! ইহা দেখিলে 500০0) ও 907901741) নগরের ধ্বংসবৃত্তান্ত মনে পড়ে | 


থুস-জাঁতক ১৩৩ 


লক্ষণ দেখা যাইতেছে । অনন্তর, “আমি অনুভাববলে ইহার বিদ্বের 
নিরাকরণ করিব’ এই সঙ্কল্প করিয়। তিনি চারিটা গাথা রচনা করিয়। 
কুমারের হাতে দিয়া বলিলেন, “বৎস, রাজ্যে প্রতিষ্ঠিত হইবার পর 
যখন দেখিবে, তোমার পুল্রের বয়স ষোল বৎসর হইয়াছে, তখন অন্ন 
ভোজন করিবার কালে প্রথম গাঁথাটা পড়িবে; যখন মহাসভীঁয় 
লোকে তোমায় দর্শন করিতে আসিবে, তখন দ্বিতীয় গাথাটা পড়িবে) 
প্রাসাদে অধিরোহণ করিবার সময়ে সোপানশীষে দাড়াইয়া তৃতীয় 
গাথাটা পড়িবে এবং নিজের শয়নগৃহে প্রবেশ করিবার সময়ে দেহলীর 
উপরে দাড়াইয়! চতুর্থ গাথাটী পড়িবে ।” রাজপুত্র “যে আজ্ঞা” বলিয়! 
আঁচার্যাকে প্রণিপাতপুর্ববক প্রস্থান করিলেন । তিনি বাঁরাণসীতে ফিরিয়া 
প্রথমে উপরাঁজ হইলেন, শেষে রাজার মৃঙুণ হইলে নিজেই সিংহাসনে 
আরোহণ করিলেন। তাহার পুল্রের বয়স যখন ষোল বৎসর হইল, 
তখন তিনি একদিন উদ্ভানক্রীড়ার্থ যাত্রা করিতেছেন, এমন সময়ে 
কুমার তাঁহার রাজৈশ্বর্য্য দেখিয়া ভাবিলেন, ‘পিতার প্রাণবধ করিয়। 
রাজালাভ করিতে হইবে ।' তিনি নিজের ভূত্যদিগের নিকটে এই 
অভিলাষ প্রকাশ করিলেন। তাহারা বলিল, “এ অতি উত্তম সঙ্কল্প; 
বৃদ্ধাবস্থায় রাজ লাভ করিলে তাহা বিফল; যে কোন উপায়ে 
রাজাকে নিহত করিয়। রাজ্যগ্রহণ করাই আপনার কর্তব্য।” কুমার 
বলিলেন, “আমি পিতাকে বিষ খাওয়া ইয়া মারিব ।” 

অনন্তর একদিন কমার কিছু বিষ লইয়া পিতার সহিত সাযমাশে 
উপবেশন করিলেন। রাজা অন্নপাত্রে অন্ন পতিত হওয়। মাত্র প্রথম গাথাটী 
বলিলেন : = 


তুষের কেমন স্বাদ, কি আস্বাদ তণুলের, 
ইন্দুরের জানা তাহ! আছে বিলক্ষণ; 
একটী একটা করি ছাঁড়াইয়া তুষ, তাই, 


আধাঁরেই করে তারা তঞুল ভক্ষণ । 


“রা পড়িয়াছি” এই ভয়ে কুমার অন্নপাত্রে বিষ মিশীইতে পারিলেন 
না। তিনি আসন হইতে উঠিলেন, পিতাকে প্রণাম করিয়। চলিয়া গেলেন 


১৩৪ জাতক-মঞ্জরা 


এবং ভূত্যদিগকে সেই বৃত্তান্ত জীনাইয়া বলিলেন, “আজ ত আমার 
অভিসন্ধি প্রকাশ পাইয়াছে। এখন কি উপায়ে রাজাকে মারিব, তাহ! 
বল ।” তাহারা সকলে তদবধি উদ্যানের এক নিভৃত স্থানে মন্ত্রণী করিতে 
লাগিল এবং বলিল, “এক উপায় আঁচে; যখন দরবার হইবে, তখন 
আপনি খড়গ লইয়া অমাত্যদিগের মধ্যে খাকিবেন এবং রাজাকে যেমন 
অন্যমনস্ক দেখিবেন, অমনি খড়েগর আঘাতে তাহাকে বধ করিবেন ৷” 
কৃমার বলিলেন, “বেশ পরামর্শ দিয়াছ |” তিনি দরবারের সময়ে খড়গ 
লইয়া! সভায় গেলেন এবং ইতস্ততঃ বিচরণ করিয়া রাজাকে প্রহার 
করিবার স্থযোৌগ দেখিতে লাগিলেন। ঠিক সেই সময়েই রাজা দ্বিতীয় 
গাথাটা আবৃত্তি করিলেন :. - 


অগণো সঙ্গীর সনে, গাঁমে বসি কাণে কাণে 
করিরাছ যে মগ্রণা, জানি সমুদর ; 
এখন যে কারণ চেপা তব আগমন, 


অজ্ঞাত আমার কাছে কিছুমাত্র নয় । 


কুমার ভাবিলেন, ‘পিতা আমার বৈরভাব জানিতে পারিয়াছেন ৷' 
তিনি পলায়ন করিয়৷ ভূত্যদিগকে এই বৃত্তান্ত বলিলেন। তাহারা সাত 
আট দিন পরে বলিল, “কুমার, আপনি যে আপনার পিতার শত্রু, 
তাহা তিনি জানেন না। আপনি কেবল ইহ! অনুমান করিয়াছেন । 
যাহা হউক, আপনি ইঁহাকে না মারিলে চলিবে না|” ইহার পর একদিন 
কুমার খড়গ লইয়া সোপানশীর্ষস্থ প্রকোন্ঠে দীড়াইয়। রহিলেন। রাজ! 
সোপানশীর্ষে দাড়াইয়| তৃতীয় গাথাটী বলিলেন: 


জাতি ধৰ্ম্ম অনুসারে জন্মিল যে পূল্র, তার 
আশঙ্কার কপি তারে দস্তের দংশনে 

নিখুক্ষ করিয়া দিল, শিশু বলি না ছাড়িল-_ 
পুত্ৰ হ'তে হেন ভর উপজিল মনে ! ১ 


> এন বৃত্তান্ড তয়োধন্দ-জাতকে (৫৮) নণিত হহয়ছে। ° 


থুস-জীতক ১৩৫ 


কুমার ভাবিলেন, ‘পিতা আমাকে বন্দী করিবার ইচ্ছা করিয়ীছেন ।' 
তিনি ভয়ে পলা ইয়া গেলেন এবং ভূত্যদিগকে বলিলেন, “পিতা আমাকে 
দণ্ডের ভয় দেখাইয়াঁছেন।” তাহার! অদ্ধমাস এই সম্বন্গে পরামর্শ করিয়া 
বলিল, “কুমার, আপনার পিতা যদি এই ষড়যন্ত্র জীনিতেন, তাহ! হইলে 
এতদিন সহ্য করিয়া থাঁকিতেন না । এ আপনার অনুমাঁনমাত্র। তাহাকে 
যে কোন উপায়ে মীরুন।” অনন্তর কুমার, একদিন খড়গ লইয়৷ 
প্রাসাদের উপরিতলে রাজার শয়নকক্ষে প্রবেশপুর্ববক, “আজ আসিলেই 
খড়গাঘাতে নিহত করিব’ এই উদ্দেশ্যে পলাঙ্কের নিন্সে শুইয়! রহিলেন। 
এদিকে রাজ! সায়মাশ-গ্রহণানন্তর অনুচরদিগকে বিদায় দিয়া শয়নের 
জন্য শয়নকক্ষে প্রবেশ করিবার সময়ে দেহলীর উপর দীড়াইয়। চতুর্থ 
গাথাটা বলিলেন :__ 


ভরে ভয়ে হেণা সেগা গমনাগমন তব, 
কাণা ছাগ চরে যথা সর্ধপের ক্ষেতে ; 
জানি সব, জানি আর রয়েছ যে লুকাঁ ইরা 


তষ্টাশয় পুষি মনে শয্যার নিম্েতে | 


কুমার ভাবিলেন, “পিতা সবই জানিয়াছেন; এখন আমার প্রাণবধ 
করিবেন ৮ তিনি ভয় পাইয়া শব্যার নিন্নদেশ হইতে বাহির হইলেন, 
খড়গখানি রাজার পাদমুলে নিক্ষেপপুর্ববক বলিলেন, “দেব, আমায় ক্ষমা 
করুন” এবং উপুড় হইয়| তাঁহার পায়ে পড়িলেন। রাজ! বলিলেন, 
“তুমি ভাঁব, তুমি যাহ! কর তাহা কেহই জানে ন1।৮ তিনি কুমারকে 
তিরস্কার করিয়া শৃঙ্ঘলে আবদ্ধ করাইলেন এবং তাহাকে কারাগারে 
নিক্ষেপপুর্ববক প্রহরা নিযুক্ত করিয়া দিলেন। এই সময়ে রাজা বোধিসত্বের 
গুণ বুঝিতে পারিলেন। ইহার পর কালক্রমে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হইলেন 
এবং অমাত্যের!' তাহার শরীরকৃত্য সম্পাদনপুর্ববক কুমাঁরকে বন্ধনাগার 
হইতে বাহির করিয়া রাজপদে অভিষিক্ত করিলেন । 


EE এই আথ্যায়িকার সহিত মুসিক-জাতক (৩৭৩) তুলনীয় । (০১৮৬ Romanorum-নামক 
পাশ্চাত্য কথাগ্রস্থেও এইরূপ আখ্যায়িকা আছে [ ১০৩ ]| কিন্ত তাহাতে দেখা যায়, রাজার প্রাণবধের 
চক্রান্ত করিয়ীছিলেন রাজ্যের কতিপয় সম্গান্য ব্যক্তি ; রাজপুত্র নহে। 


১৩৬ জাঁতক-মঞ্জরী 


জাতকের আরও কোন কোন আখ্যারিকাঁয় রাঁজপুল্রদগের পিতৃদোহের উল্লেখ আছে। সংকিচ্চ- 
জাঁতকে (৫৩.) যে রাঁজকুমারের উল্লেখ আছে, তিনি ত পিতাকে বধ করিয়াই রাজ্য লাভ করিয়াছিলেন। 

কেবল কথাদাহিত্যে নহে, ইতিহাসেও রাঁজকুলে পিতৃদ্রোহের উল্লেখ বিরল নহে। অজাতশব্রু- 
কর্তৃক বিশ্িনারের নিধন (সঞ্ীব-জাতক ১৫০) এবং (বিরুটক-কর্তৃক প্রসেনজিতের নি'হানবছ্যুতি 
( ভদ্দদাল-জাতক ৪৬৫) এতিহাপিক সত্য। ফলতঃ রা'জাদিগকে প্রাচীন কালে গৃহশত্রর ভয়ে সশঙ্ক 
থাকিতে হইত। গৃহ্শক্রুদিগের মধ্যে প্রধান ছিলেন মহিষী ও পুত্র। কৌটিলোর অর্থশাস্বে (৫১ পৃ) 
এবং মেধাতিথির ভাষে (মন্ুনংহিত| ৭১৫৩) মহিযীদিগের চক্রান্তে রাজার উপাংশু-হত্যার উদাহরণ 
পাওয়| যায়। 

পুত্র হইতে আত্মরক্ষার নিমিত্ত রাঁজাদ্দিগকে যে কত প্রয়াদ পাইতে হইত, অর্থশাধের রাজপুক্ররক্ষণ- 
প্রকরণ পাঠ করিলে তাহা বেশ বুঝিতে পার! যায়। কৌটিলা বলেন, “ জন্মপ্রভৃতি রাজপুত্রান্‌ রক্ষেৎ 
কর্কটসধন্মানে। হি জন কভক্ষা রাজপুজ121৮ এই কারণে প্রাচীন নীতিশাস্থকারদিগের অনেকে অনেক 
ব্যবস্থা করিয়! গিয়াছেন। একজন বলিয়াছেন, “ তেষামজাতস্গেহে পিতরি উপাংশ্দওঃ শ্রেয়ান্‌,” অর্থাৎ 
পিতার মনে অপত্যন্সেহ সঞ্জাত হইবার পূর্বেই রাঁজপুক্রদিগকে গুপ্তভাবে নিহত কর! কর্তব্য আর 
একজন বলিয়াছেন, রাঁজপুক্রদিগকে অশিক্ষিত ও বিলানপরায়ণ কর! ভাল, কেন ন। এরূপ পুত্র কখনও 
পিতৃত্রোহী হয় না! কোৌণপদন্থের মতে কুমারদিগকে মাতৃবদ্ধুগণের তত্বাবধানে রাখা বিধেয়। 

রামায়ণে দেখ! যায়, ভরত ও শক্রপ্ের বিবাহের পরেই তাহাদের মাতুল যুধ/জিৎ তাহা।দগকে কেকয় 
রাজ্যে লইয়া যাঁন। ইহার বার বদর পরে রামের যোৌবরাজ্যে অভিষেকের আয়োজন ; কিন্ত এমন 
উৎসবের সময়েও তাহাদিগকে অধোধ্যায় আনয়ন করিবার কোন কথ উঠে নাই। থখন রামের 
নিববা!সন হইল এবং দশরথ দেহত্যাগ করিলেন, তখনই অমাভোর! ভরতকে নধগোধ্যায় আঁনাইলেন। 
ভরতশক্রুঘ্বের মাতুলালয়ে এই সুদীর্ঘ প্রবাস কি কৌণপাদস্তের নীতিমুলক ? 


ল্ৰালেক্-জাতক্ক ১ 


পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব মযুরযোনিতে 
জন্মগ্রহণ করিয়াছিলেন। ক্রমে শরাররৃদ্ধির সঙ্গে তিনি পরমরূপবাঁন্‌ 
হইয়াছিলেন এবং এক অরণ্যে বাস করিতেন । এই সময়ে কতিপয় বণিক্‌ 


১ বাবের কোন্‌ স্থানের নাম তাহা স্থির কর! কঠিন। কেহ কেহ বলেন যে, ইহা ব্যাবিলন। 


বাবের ভা [তক ১৩৭ 


নৌকায় একট! ‘দিশা কাঁক; লইয়া বাবেরু রাজ্যে উপস্থিত হইয়াছিল ৷ 
তখন বাবেরু রাজ্যে নাকি কোন পক্ষী ছিল না। তত্রত্য অধিবাঁসীর! 
গমনাগমন করিবার কালে দেখিতে পাইল, বণিক্দিগের নৌকার মাস্তলের 
উপর কাঁকটা বসিয়া আছে। তাহার বলাবলি করিতে লাগিল, “দেখ, 
ইহার শরীরের বর্ণ কি মনোহর! ইহার গলপ্রান্ত, মুখ ও তুগুই ব| কি 
সুন্দর! ইহার চক্ষু দুইটা যেন মণিগোলক !” তাহাঁর। কাকের এইরূপ, 
প্রশংসা করিয়। বণিক্দিগকে বলিল, “ মহীশয়গণ, আপনারা আমাদিগকে 
এই পাঁখীটা দিন; আমাদেরই ইহা আবশ্যক; আপনারা ত স্বদেশে অন্য 
পাখী পাইবেন ।”” বণিকেরা উত্তর দিল, “যদি প্রয়োজন হয়, মুল্য 
দিয়া ক্রয় করুন।৮ “এক কাহণ লইয়া দিন!” “না, এক কাহণে 
দিব ন!।” অনন্তর বাঁবেরুবাসীর! ক্রমে দর বাঁড়াইয়া শেষে বলিল, 
«আচ্ছা, এক শ কাহণ লইয়। দিন।” বণিকের! বলিল, “এ পাঁখীট। 
দিয়া আমাদেরও বহু উপকার হয়; কিন্তু তোমাঁদিগের সঙ্গেও বন্ধুত্ব 
রক্ষা করা আবশ্যক |” তাহারা এক শ কাহণ লইয়। কাঁকটাকে বিক্রয় 
করিল । 

বাবেরুবাসীর। কাঁকটাকে সুবর্ণপঞ্জরে রাখিল, এবং তাহার আহীরার্থ 
নানাপ্রকার মৎস্য, মাংস ও বন্যফল দিয়! যত্ন করিতে লাগিল । সে দেশে 
অন্য পাখী ছিল না বলিয়া দশবিধ অসদ্ধন্মযুক্ত ৭ কাঁকই পরম আদর-যত্র 
পাইতে লাগিল। 

ইহার পর উক্ত বণিকের! আবাঁর বাঁবেরু রাজ্যে যাইবার সময়ে একটা! 
উৎকৃষ্ট ময়ূর সঙ্গে লইয়! গেল। তাহারা ময়ূরটাকে এমন শিক্ষ! দিয়াছিল 
যে, তুড়ি দিলেই সে কেকা রব করিত, হাঁতিতীলি দিলে নাঁচিত। যখন 


১ *দিসাকাক'। ইংরাজী অনুবাদক ইহার অর্থ করিয়াছেন বিদেশী কাঁক। কিন্তু বিদেশী কাক 
বলিলে কি বুঝাঁইবে? পূর্ব্বে লোকে সমুদ্রে দিক্‌ নির্ণয় করিবার জন্য পোঁবা কাক সঙ্গে লইয়া যাইত 
এবং দিগ্ত্রম ঘটিলে উহা ছাড়িয়। দিত। কাক সহজ-বুদ্ধিবলে যে দিকে উড়িয়া যাইত, নাঁবিকের। মনে 
করিত যে, সেই দিকে পোত চাঁলাইলে স্থল পাওয়। যাইবে । এইরূপ পোষ! কাক দিশাকাঁক নামে 
অভিহিত হইত। 

২ কাকের্দশ অসদ্ধন্ম :__নিলজ্জন্তং, অতিভয়সীলন্তং, আহারলোভিন্তং, আহারগৃহনত্তং, গৃল্হহারস্ত 
পুনরপরিয়েসনত্তং, অক্থচিভক্খণত্ত, অনিট্ঠলক্খণন্তং, অনিটুঠরাবন্তং, চৌরন্তং, বলিপুট্ঠন্তং। 

১৮ 


১৩৮ জীতক-মগ্ররী 


বাবেরুরাজ্যের বহুলোক এঁ নৌকা দেখিতে সমবেত হইল, তখন এঁ ময়ুরট' 
নৌকার অগ্রভাগে দীড়াইয়! পক্ষবিধূননপূর্ববক মধুর রব করিতে ও মাচিতে 
লাঁগিল। ইহা দেখিয়! বাবেরুবাসীরা অত্যন্ত প্রীত হইল এবং বণিক্দিগকে 
বলিল, « মহাঁশিয়গণ, এই অতি সুন্দর ও সুশিক্ষিত পক্ষিরাজটা আমাদিগকে 
দান করুন।৮ বণিকেরা বলিল, “আমরা প্রথমবারে একটা কাক 
আনিয়াছিলাম; তাহা তোমরা লইয়াছ। এবার এই উৎকৃষ্ট মযুরটা 
আনিয়াছি; এটাঁকেও চাঁহিতেছ । তোমাদের দেশে, দেখিতেছি, আর 
পাখী লইয়া আসিতে পারিৰ না৷” “যাহাই বলুন না কেন, মহাশয়গণ ; 
আপনারা কিন্তু দেশে গিয়া অন্য ময়ূর পাইবেন; এটা আমাদিগকে দিয়া 
যান।” অনন্তর মূল্য বাঁড়াইতে বাঁড়াইতে তাহার! এক হাজার কাহণ 
দিয়া উহা ক্রয় করিল। তাহারা উহাকে সপ্তরত্ুময় বিচিত্র পঞ্চরে রাখিল 
এবং উহার আহারার্৫থ মৎস্য, মাংস, বন্যফল, মধু, লাজ, শর্করামিশ্রিত 
জল ইত্যাদি দিয়া আদর-যত্র করিতে লাগিল। ফলতঃ মযুররাজই এখন 
সমধিক আদরের পাত্র হুইল। মযুরের আগমনের পর কাকের আদর 
কমিল; সে পূর্বেবর মত খাগ্-পানীয়ও পাইত না। এমন কি, কেহ 
তাহার দিকে দৃষ্টিপাত করিতেও ইচ্ছা করিত না। খাদ্য ও ভোজ্য না 
পাইয়া কাক শেষে কা কা রব করিতে করিতে মলপুর্ণ ক্ষেত্রে চরিতে 
লাগিল। 


লা্রতিআ-জাতিক 


পুরাকালে বারাণসীরাজ ত্রহ্মদত্তের সময়ে বৌধিসন্ব ত্রাঙ্গণকুলে জন্ম- 
গ্রহণপুর্বক বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলায় গিয়া কোন সুবিখ্যাত আচার্যের 
প্রধান শিষ্য হইয়াছিলেন। এই আচার্য্য কৈবর্ত প্রভৃতি যাহাকে দেখিতে 
পাঁইতেন, তাহাকেই অযাঁচিতভাবে, “শীল গ্রহণ কর,» “শীল গ্রহণ কর” 
বলিয়া শীলব্রত দিতেন; কিন্তু এ সকল ব্যক্তি তাহার নিকট হইতে চলিয়া 


কারগ্য়জীতক ১৩৯ 


গিয়া কখনও শীল রক্ষা করিত না। আচার্য্য একদিন অন্তেবাসীদিগকে 
লোকের এইরূপ আচরণের কথ। জানীইলেন। অন্তেবাসার| বলিলেন, 
“ভদন্ত, আপনি ইহাদের রুচির বিরুদ্ধে শীল দান করেন, সেই জন্যই 
ইহার! উহা ভঙ্গ করে। এখন হইতে যাহার! চাহিবে, তাহাদিগকে ই 
শীল দিবেন, অবাচকদিগকে দিবেন না” এই উত্তরে আচাব্যের 
অনুতাপ জন্মিল ; তথাপি তিনি বাহাকে দেখিতেন, তাহাকেই পূর্বববৎ 
শীল পালন করিতে বলিতেন । 

একদিন কোন গ্রামের লোকে ব্রাঙ্গগবাচনকের * জন্য এ আচার্য্যকে 
নিমন্ত্রণ করিয়াছিল । আচাধা কারিককে ২ ডাকিয়া বলিলেন, “বস, 
শামি যাইব না; ভুমি এই পৰশত শিষ্য লইয়া নাও; এবং বাঁচনকান্তে 
লোকে আমার জন্য বে যে দ্রব্য দিবে, তাহ। লইয়। আইস ।” কারণ্ডিক 
সেখানে গেলেন এবং ফিরিবার কালে পথে একটা! কন্দর দেখিয়া ভাবিলেন, 
“আমাদের আচাধ্য বাহাকে দেখেন, না চাছিলেও তাহাকে শীল দান 
করেন; এখন হইতে যাহাতে কেবল যাঁচকদিগকেই শীল দান করেন, 
তাহার উপায় দেখিতেছি " ইহ! ভাবিয়া যখন সেই শিষ্যগণ সুখে বিশ্রাম 
করিতে বসিল, তখন তিনি উঠিয়া একখণ্ড প্রকাণ্ড শিল! উৎপাটন করিয়া 
কন্দরের মধ্যে নিক্ষেপ করিলেন এবং তাহার পর পুনঃ পুনঃ আরও শিলা 
লইয়া এরূপ করিতে লাঁগিলেন। ইহা! দেখিয়া শিস্তের! উঠিয়া বলিল, 
“আঁচার্ধা, আপনি এ কি করিতেছেন?” বৌধিসত্ব কোন উত্তর দিলেন 
না। তখন শিষ্যের। ছুটিয়া প্রধান আচার্য্যকে এ কাণ্ড জীনাইল। তিনি 
ঘটনাস্থলে উপস্থিত হইয়া বলিলেন :-- 


একাকী অরণ্যে আগ্রহের সহ শিলা! করি আহরণ 
কন্দরের মধো কফেলবা বার, কারণ্ডিক, কি কারণ? 


লোঁকে ব্রাঙ্গণদিগকে নিমন্ত্রণ করিয়া শান পাঠ করাইত; ব্রাসণের! শাহ পাঠ ও ব্যাখ্যা করিয়। 
? স্ব 'বদ্যার ও ঝ/কপটুতাঁর পরিচয় দিতেন এবং দক্ষণা পাইতেন। এই নিমিভুই বোধ হয় এরূপ সভ। 
'বাহ্মণবাচনক’ নামে অভিহিত হইত । 


* বোধিসত্বেরই নাম ছিল কারক 


১৪০ জাতক-মগ্তরী 
ইহা শুনিয়া আচাঁধ্যের প্রবৌধার্থ কারপ্ডিক বলিলেন : = 


সাগরেবেষ্টিত ধরা সমতল হবে করতলবং, 
তাই ভাঙ্গি গিরি শিলা খণ্ড আনি করি দরীগর্ভসাঁৎ। 


আচার্য্য বলিলেন := 


বিপুল! পৃথিবী; কি সাধ্য লোকের করে সমতল তাঁর? 
এই এক গুহা পূরিতে তোমার হইবে জীবন ক্ষর। 


বোধিসত্ব বলিলেন : = 


ধরা সমতল করিতে শকতি কারো যদি নাহি থাকে, 
তা হ’লে, ব্ৰাহ্মণ, আমিও একটা প্রশ্ন করি আপনীকে :__ 
নানা মতিগতি নানা মানুষের ; ভাবিয়াছেন কি মনে, 


থালব্রত দিয়া এক(ই) পথে আনি চালাবেন সব জনে? 
ইহা শুনিয়া আচাৰ্য্য উচিত উত্তর দিলেন, কারণ তিনি বুঝিতে 


পাঁরিলেন যে অন্য লোকের সহিত তাহার মত এক নাও হইতে পারে । 
তিনি বলিলেন, “কারগ্ডিক, আমি আঁর এরূপ করিব না। 


সংক্ষেপে আমার হিতের কারণ দিলা যেই উপদেশ, 
পালিব যতনে যতদিন মোর না হবে জীবন শেষ । 
পারে না ক কেহ ধরারে করিতে সমতল সব ঠাঁই ; 
একপথে সব মানুষে আনিতে সাধ্য মানুষের নাই |”, 


আচার্য্য এইরূপে শিষ্ের গুণকীর্তন করিলেন । শিষ্ভও আচার্যের 
চৈতন্যসম্পাদনপুর্ববক ব্বগৃহে প্রতিগমন করিলেন । 


ন 


১ শ্পেনের রাজ! পঞ্চম চাল স্‌ যুরোপের পশ্চিমখণবাদী শ্রীষ্টান্দিগকে ধর্শমসম্বন্ধে একমতাবলম্বী 
করিবার জন্য বহু যুদ্ধ করিয়াছিলেন। তিনি শেষে রাঁজ্যত্যাগ করিয়া এক মঠে বাদ করিতেন। এই 
সময়ে কতকগুলি ঘড়ি লইয়া তিনি প্রতিদিন যাহাতে সমস্ত ঘণ্রতেই ঠিক এক সময় রাখে, তাহার 
জন্য যথাসাধ্য চেষ্টা করিতেন, কিন্ত কৃতকাধ্য হহঁতেন না। অনন্তর একদিন তিনি বলিয়াছিলেন, 
“আমি কি মূর্খ! যখন এই নির্জীব পদার্থগুলিকে সমভাবে চালাইতে পারিতেছি না, তখন কোন্‌ 
যুক্তিবলে চৈতন্যম্পন্ন সমগ্র মানবমণ্ডলীকে একপথে চালাইবার জন্য এত রক্তপাত করিযাছিলাম ?” 


লটুকিক-জীতক ১৪১ 


লটুন্কিক্-জাতিক ; 
পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসন্ব হস্তিযোনিতে 


জন্মগ্রহণ করিয়াছিলেন । বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে তিনি সুদর্শন ও মহাকায় 
হইয়াছিলেন এবং অশীতিসহঅপরিমিত বাঁরণযুখের অধিপতি হইয়া হিমবন্ত- 
প্রদেশে অবস্থিতি করিতেন । 

একদা এক লটুক। হস্তাদিগের বিচরণক্ষে্রে অণু প্রসব করিয়াছিল । 
অগুগুলি পরিণত হইলে শাবকেরা তাহাদের আবরণ ভাঙ্গিয়া বাহির 
হইল। তাঁহাদের পক্ষোদ্গম হয় নাই; উড়িবারও সাধ্য নাই, এমন 
সময়ে মহাঁসত্ব অশীতিসহজবারণ-পরিবৃত হইয়া আহারার্থ বিচরণ করিতে 
করিতে সেইখানে উপস্থিত হইলেন ৷ 

হস্তী দেখিয়া লুক ভাবিল, ‘এ হস্তিরাজ আমার শীবকদিগকে 
পাদতলে মদ্দিত করিয়া মারিয়া ফেলিবেন। সময় থাকিতে, আমি শাবক- 
দিগের পরিত্রাণার্থ ইহার নিকট ধর্মসঙ্গত রক্ষা প্রার্থন। করিব ৷” ইহ! 
স্থির করিয়া সে নিজের পক্ষদ্ধয় তুলিয়৷ পুষ্টেপরি একত্র করিল ২ এবং 
বোঁধিসত্বের পুরৌভাঁগে থাকিয়া এই গাঁথা বলিল :__ 


গজরাঁজ-_যষ্টিবর্ষ বয়স্‌ ধীহীর,ও 
এ অরণ্যে একমাত্র বার অধিকার-_ 
যশস্বী, যুথের পতি ; লটুকা! দুর্ব্বলা অতি 
পক্ষ যুড়ি মাগে বর তীহাঁর নিকটে, 
শাঁবকগুলির যেন বিনাশ না ঘটে | 


মহাঁসন্ব বলিলেন, “কোন চিন্তা করিও না; আমি তোমার শাবকগুলি 
রক্ষা করিতেছি ।” তিনি গিয়া এমনভাবে দাড়াইলেন যে শীবকগুলি 


» লটুকিক-_লটুকা, বর্তকজাঁতীয় একপ্রকার পঙ্গী। 

২ অর্থাৎ কৃতীঞ্জলিপুটে প্রার্থন! করিতেছে এই ভাব দেখাইল। 

৩ অনেক স্থানেই মহাবলগজ-মন্বন্ধে 'নট্ঠিহায়ন' এই বিশেষণ দেখা যায়। হস্তীর আয়ুক্ষাল প্রচলিত 
বিশ্বানমত ১২০ বৎসর ধরিলে ষাট বৎসর বয়নে তাহাদের ইন্দিয়গুলির পূর্ণতা সম্পাদিত হইয়াছে, 
বোধ হয় এইরূপ মনে করিতে হইবে । সংস্কৃত সাঁহিত্যেও “কুগ্তরাঁঃ যষ্টিহায়নাঃ” উৎকৃষ্ট হস্তী বলিয়া! 
পরিগণিত 


১৪২ জাতক-মঞ্জরী 


তাঁহার দেহের তলদেশে নিরাঁপদ রহিল, এবং যখন আশি হাজার হাতী 
সকলেই চলিয়া! গেল, তখন লট্ুকাকে সম্বোধন করিয়। বলিলেন, “আমাদের 
পশ্চাতে এক্ট! একচর হস্তী আসিতেছে; সে আমাদের কথ। শুনিবে না| 
সে আসিলে তাহার নিকটও অভয় প্রার্থন করিও এবং শাবক গুলি রক্ষ। 
করিও 1” নহাসন্ব ইহা বলিয়| প্রস্থান করিলেন। তখন লটুকা একচর 
গজের প্রত্যুদ্গমন করিয়া, পক্ষদ্ধয়ের সাহান্যে গ্রাপ্তলি হইয়া! বলিল :-- 

অরণ্যনিবাসী গলকুলের রতন, 

নূর্ভয়ে করেন যিনি এক! বিচরণ 

পর্বতের সানুদেশে : অবলা লুক! এসে 
মাগিছে প্রাঞ্জলি হয়ে যুড়ি পক্ষদ্রয়, 
শাবকগুলির যেন বিনাশ না হয়! 


এই কথা শুনিয়া একচর গজ বলিল :- 
বধিব, লটুকে, তোর শাবকসকল : 
দিতে কি পারিবি বাধা? নাই তোর বল। 
আান্‌ গিয়া শত শত তোর মত পাখী বত : 
বাম পদাঘাতে মোর চুর্ণ হবে সব) 
কি সাহসে ডিম্ব হেথা করিলি প্রসব? 


ইহা! বলিয়াই সে শাবকগুলিকে পদাঘাতে মদ্দিত করিল এবং 
মূত্রত্রোতে ভাসাইয়! দিয়! বৃংহণ করিতে করিতে চলিয়া গেল। লট্কা 
বৃক্ষশাঁখায় বসিয়া বলিল, “এখন নিনাঁদ করিতে করিতে যাও; কিন্তু 
কয়েক দিনের মধ্যেই দেখিবে, আমি কিছু করিতে পারি কি না। 
তুমি জান নী যে, কায়বল ও জ্ঞানবলের মধ্যে কত অন্তর । আমি 
তোমাকে তাহা শিখাইতোছি ৷” 

ইহ বলিয়া লটক! কয়েকদিন একটা কাকের পরিচ্ধ্যা করিল। 
কাক তাহার সেবায় তুষ্ট হইয়। জিজ্ঞাস! করিল, “আমি তোমার কি 
উপকার করিতে পারি ?* লটক উত্তর দিল, “আপনাকে আর কিছু 
করিতে হইবে না; কেবল এই প্রার্থনা করি যে, আপনি যেন তুগ্ডাঘাতে 
সেই একচর গজের চক্ষু দুইটা! খুঁড়িয়া তুলেন” কাক বলিল” “বেশ, 


লটুকিক-জীতক ১৪৩ 


তাহাই করিব ।” খন লটুক! এক নীলমক্ষিকার উপাসনা আর্ত 
করিল । নমীলমক্ষিক। জিজ্ঞাসা করিল, “আমি (তামার কি উপকার 
করিব?” লটুকী বলিল, “আমি চাই যে, কাক যখন একচর গজের 
চক্ষু উপড়াইয়। ফেলিবেন, আপনি তখন সেই ক্ষতস্থানে ডিম পাঁড়িবেন ৷” 
শীলমক্ষিকা বলিল, “বেশ, তাহাই করিব।” অবশেষে লটক! এক 
মণ্তুকের পরিচর্য্যা করিল। মণ্ডুক জিজ্ঞাস। করিল, “তুমি কি চাও ?” 
“ যখন সেই একচর গজ অন্ধ হইয়! জল অন্বেষণ করিবে, আপনি তখন 
পর্বতের উপরে থাকিয়া ডাকিবেন। তাহা শুনিয়া সে যখন পর্বতের 
উপরে উঠিবে, আপনি তখন অবতরণ করিয়া প্রপাতের ১ অধোদেশে 
ডাকিবেন। আপনার নিকট আমার এইমাত্র প্রার্থনা |» মণ্ডুক এই 
কথা শুনিয়া বলিল, “বেশ, তাহাই করিব |” 

অনন্তর একদিন কাক তুণ্ডাঘাতে সেই হস্তীর দুইটী চক্ষুই উৎপাঁটন 
করিল, এবং নীলমক্ষিকা ক্ষতস্থানে ডিম পাড়িল। ডিম্বজাত কৃমিগুলি 
হস্তীর মেদমীংস খাইতে লাগিল, এবং সে বেদনায় উন্মত্ত ও পিপাসায় 
অভিভূত হইয়া! জলের অন্বেষণে ছুটাছুটি করিতে লাগিল। সেই সময়ে 
মণ্ডুক পর্ববত-শিখরে উঠিয়। শব্দ করিল । “ওখানে নিশ্চয় জল আছে” এই 
বিশ্বাসে হস্তী পর্বতে আরোহণ করিল ; ইত্যবসরে ভেক অবতরণ করিয়া 
প্রপাতে গেল এবং সেখানে থাকিয়া আবার শব্দ করিল । তাহা শুনিয়া 
হস্তী ভাবিল, “এ খানেই বুঝি জল আছে’ এবং প্রপাতাভিমুখে ছুটিল । 
কিন্তু কিয়দ্দূর গিয়াই উদ্বপাদ ও অধঃশির হইয়া সে প্রপাঁতের অধোঁদেশে 
পড়িয়৷ গেল এবং তৎক্ষণাৎ বিনষ্ট হইল । তাহার মৃত্যু হইয়াছে বুঝিতে 
পারিয়া লট্‌ক! বলিল, “এতদিনে আমি শক্রর পৃষ্টদেশ দেখিতে পাইলাম ।” 
অনন্তর সে অতিমীত্র তুষ্ট হইয়া হস্ঠার ক্গন্ধোপরি বিচরণ করিতে লাগিল 
এবং তাহার পর নিজের কনম্মান্ুকূপ গতি লাভ করিল । 

£ এই জাতক ও পঞ্চভন্ত্ের (১1১৫) চটক-দম্পভার আঁখ্যায়কা প্রায় ৫ক 1 পঞ্চতন্তে দুষ্ট হস্তার 
বাধর ক্ষন্য চটকার সহায় হইয়া এক কাইকুটু, এক ভেক ও এক মক্ষিকা। 


১ প্রপাত- ভগুদেশ (precipice) | 


১৪৪ জাতক-মঞ্তরী 


ভিপুপ্ফ-জাতক্; 


পুরাকালে বারাঁণসীরাজ ব্রলদন্তের সময়ে বোধিসত্ব কাশীরাজ্যের 
কোন গণগুগ্রামে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণপূর্বক বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলায় 
গিয়। সর্বববিগ্ভাবিশারদ হুইয়াছিলেন এবং তদনন্তর খধিপ্রব্রজ্যা গ্রহণ 
করিয়া এক পদ্মসরোবরের নিকটে বাস করিতেন । একদিন তিনি 
সরোবরে অবতরণ করিয়া একটা প্রস্ফুটিত পদ্মের ত্রাণ লইতেছিলেন । 
তাহা দেখিয়া এক দেবকন্য| বুক্ষস্কন্ধবিবরে অবস্থিতী হইয়া নি্নলিখিত 
গাঁথায় তাহাকে উদ্বিগ্ন করিয়াছিলেন : = 


এ ফুল তোমায় কেহ করে নাই দান) 
তথাপি লইলে তুমি ইহার আ'্রাণ ! 
এও একরূপ চৌধ্য নাহিক সংশয় ; 
গন্ধচৌর হইয়াছ তুমি, মহাশয় | 


তখন বৌধিসত্ব বলিয়াছিলেন :__ 


হরি নাই, ভাঙ্গি নাই; শুধু দূর হতে 
পৃঙ্থজের গন্ধ পশে আমার নাসাতে। 

তবে কেন গন্ধচৌর বল গে! আমায়? 
চুরি না করিয়া চোর-_-এত বড় দায়! 


এই সময়ে একটা লোক এ সরোৌবরে গিয়া মৃণাল খনন করিতে ও 
পদ্ম তুলিতে লাগিল । তাহা দেখিয়া বোধিসত্ব বলিলেন, “দুরে থাকিয়া 
ঘাঁণ লইতেছিলাম বলিয়া আমায় তিরস্কার করিলে, আর এই লোকটাকে 
কিছুই বলিতেছ না । 


খু ডিছে মৃণাল আর ছি ডিছে কমল! 
এ হেন নিবে কেন কিছু নাহি বল ?” 


> ভিগপুপ্‌ক = পদাফুল (ভিম-্বিদ)। 


ভিসপুপ্ফ-জাতক ১৪৫ 
দেবকন্। উক্ত ব্যক্তিকে কিছু না বলিবার কারণ বুঝাইলেন :-- 


মলমূত্রে লিপ্ত যথা! ধাত্রীর বসন, 
দুষ্বম্মকারীরা পাপে দূষিত তেমন । 
হেন জনে বলিবার কিছু মোর নাই ; 
নীরবে ছুক্ষর্শা এর হেরিতেছি তাই। 
পুণ্যশীল শ্রমণ তোঁমার মত যাঁরা, 
উপদেশ পাইবার উপযুক্ত তারা । 
নিম্পাপ,__নিয়ত যারা করে প্রযতন 
কিরূপে পবিত্রভাবে যাঁপিবে জীবন-__ 
অল্নযাত্র পাপ যদি তাঁদের চরিতে 
কোন স্থত্রে কোনকালে পারে প্রবেশিতে, 
যত আছে গুণ তাহা আচ্ছাদন করে, 
করে যথা মহামেঘ প্রদীপ্ত ভাঙ্করে। 


দেবকন্ঠা-কর্তক এইরূপে তিরস্কত হইয়া বোধিসত্ব মনের আবেগে 
নিল্গলিখিত গাথা বলিলেন :__ 


প্রকৃতি আমার তুমি জীন সবিশেষ ; 
তাই, দেবি, কৃপা করি দিল! উপদেশ । 
হেন অকার্যেতে রত দেখিলে আবার, 
করিও আমায় বথোঁচিত তিরস্কার 


[2 “অদতাদান পাপ” এই উপদেশটী অক্ষরে অক্ষরে প্রতিপন্ন করিবার জন্যই বোধ হয় উল্লিখিত 
জাতকটী রচিত হইয়া থাকিবে। হাস্তরনোদ্দাপনে কিংব| সময়-বিশেষে শঠে শাঠ্যপ্রয়োগের উপযোগিতা- 
প্রদর্শনের জন্যও এই শ্রেণীর দুই একটা গল্প দেখা দাঁয়। ফরাঁপী কবি 701১61515এর গ্রন্থে দেখ। 
যায়, এক ব্যক্তি কোন সুপক|রের গৃহের বাহিরে বদিয়! সুপগন্ধ অনুভব করিতে করিতে রুটি খাঁইয়াছিল, 
এইজন্য মুপকার সুপগন্ধের মূল্য চাহিয়াছিল এবং এক বিদুযকের পরামর্শে প্রথমোক্ত ব্যক্তি হুপকারের 
ফলকোপরি একট! মুদ্র। কয়েকবার বাঁজাইয়া, শব্দের দ্বারা গন্ধের মূল্য দিয়াছিল। কথখানরিৎনাগরে 
দেখ! যায়, এক রাজা কোন গন্ধব্্বকে অর্থ দিতে অঙ্গীকার করিয়। গান শুনিয়াছিলেন, কিন্তু অর্থ 
দেন নাই, বলিয়াছিলেন, তুমি গান করিয়। আমাকে ক্ষণস্থায়ী তৃপ্তি দিয়াছ, আমিও অর্থ দিতে চাহিয়া 
তোমাকে ক্ষণস্থায়ী তৃপ্তি দিয়াছি। 


১৯ 


১৪৬ জীতক-মগঞ্ররী 
দ্লব্ভপুপ্ফ-জাতক 


মায়াবি-নামক এক শৃগাল ভাৰ্য্যার সহিত নদীতীরস্থ এক স্থানে বাস 
করিত। একদিন শৃগালী শুগালকে বলিল, “স্বামিন্‌, আমার একট! বড় 
সাধ জন্নিয়াছে; আমার টাট্‌কা রুই মাছ খাইতে ইচ্ছা হইতেছে ।” 
শৃগাল বলিল, “কোন চিন্তা নাই, আমি আনিয়া দিতেছি।” সে নদীর 
তীরে গিয়া নিজের পাগুলি লতাদ্বার! ঢাকিয়! জলের ধারে ধারে যাইতে 
লাগিল। এ সময়ে গন্তীরচারী ও অনুতীরচারী-নামক দুইটা উদ্বিড়াল 
নদীতীরে মৎস্য অনুসন্ধান করিতেছিল। গন্তীরচারী একটা বৃহৎ রোহিত 
মৎস্য দেখিয়া অতিবেগে জলমধ্যে প্রবেশপূর্ববক তাহার পুচ্ছ কামড়াইয়! 
ধরিল। মৎস্যটী খুব বলবান্‌ ছিল; সে গন্তীরচারীকে টানিয়া লইয়! 
চলিল। তখন গন্তীরচারী অনুতীরচাঁরীকে সম্বোধন করিয়া বলিল, “মাঁছটা 
খুব বড়, ইহাতে আমাদের উভয়েরই প্রচুর আহার হইবে; অতএব 
শীঘ আসিয়া আমার সাহায্য কর।” 


ইহা! শুনিয়া অনুতীরচাঁরী বলিল :-_- 


আশ্বাস গন্ভীরচারী দিতেছি তোমায়, 
দৃঢ়রূপে রাখ ধরি, যেন না পলায়। 
হেলায় তুলিব মস্ত, সুপর্ণ যেমন 
বিল হতে অজগরে করে উত্তোলন | 


অনন্তর ছুইটা উদ্বিড়াল মিলিয়া রোহিত মৎস্যটাকে স্থলে টানিয়! 
তুলিল এবং মারিয়া! ফেলিল। কিন্তু তখন উভয়েই পরস্পরকে “ভাগ 
কর্‌ দেখিন্” বলিয়া! বিবাদ আরন্ত করিল; এবং ভাগ করিতে অসমর্থ 
হইয়' মাছ ছাড়িয়া বসিয়া রহিল। সেই সময়ে শুগাল সেখানে উপস্থিত 
হইল। তাহাকে দেখিয়৷ উদ্বিড়ালঘয় প্রত্যুদগমনপুর্ববক বলিল, “সোমা 
দর্ভপুষ্প, এই মওস্যটা আমরা উভয়ে মিলিয়! ধরিয়াছি ; কিন্তু ইহা! ভাগ 
করিতে না পারায় আমাদের মধ্যে বিবাদ হইয়াছে ; তুমি ইহা সমান ভাগ 
করিয়া দাও!” 


দব্ভপুপ্ফ-জাতক ১৪৭ 


তাহাদের কথা শুনিয়! শৃগাল নিজের ক্ষমতা কীর্তন করিবার জন্য 
বলিল :_- 


বিনিশ্চর-মহামাত্র ছিলাম রাজার, 
কত শত বিবাদের করেছি বিচার | 
করিব এখনি ভাগ সমান সমান; 
কলহের তোমাদের হবে অবসান । 


অনন্তর শৃগাল ভাগ করিতে প্রবৃত্ত হইয়া এই গাথ। বলিল :__ 


ন্তাজা খেয়ে, অন্ৃতীরচারী,তুষ্ট হও ; 
মুড়াটা, গন্ভীরচারী, তুমি বসি খাও | 
হ্টাজা মুড়া বাদ দিয়া মাঝে যা থাকিবে, 
বিচারপতির ভাগে তাহাই পড়িবে । 


এইরূপে মাছটা ভাগ করিয়া শৃগাল বলিল, “তৌম্র। বিন! কলহে 
এক জন ন্যাঁজা ও এক জন মুড়াটা খাও।” অনন্তর সে নিজে মধ্যম 
খণ্ডটী মুখে কামড়াইয়া ধরিয়! চলিয়। গেল; উদ্বিড়ীল ছুইটা ফ্যাল্‌ 
ফ্যাল্‌ করিয়! তাঁকা ইয়া রহিল । সহস্র মুদ্রা হাঁরাইলে লোকের মুখ যেমন 
বিমর্ষ হয়, তাহাদেরও সেইরূপ হইল । 


শৃগালী শৃগালকে জিজ্ঞাস! করিল, “কি উপায়ে এই মাছ পাইলে ? 


স্থলচর তুমি ; এই মৎস্য জলচর ; 
কেমনে ধরিলে এরে, বল, প্রাণেশ্বর ?” 


শুগাল বলিল :__ 


বিবাদে দুৰ্ব্বল করে, হয় ধনক্ষয় | 

বিবাদ করিয়া, প্রিয়ে, উদ্বিড়ালদ্বয় 

হারাইল নিজ খাগ্, আজ সে কারণ 

মায়াবী রোহিত মংস্ত করিবে ভক্ষণ | 

মানুষের(ও) রীতি এই ; বিবাদ করিয়! 
মানুষ বিচারালয়ে যাইবে ছুটিয়া 


১৪৮ জাতক-মনঞ্জরী 


করেন বিচারপতি ন্যায়তঃ বিচার ; 
ফল কিন্ত তাঁহার বড়ই চমৎকার ; 
বাদী আর প্রতিবাদী সর্বস্বান্ত হয়; 
রাজকোষে ঘটে শুধু ধন-উপচয় | 


ক তুং_বানরকত্ৃক বিবদমান বিড়ালদ্বয়ের মধ্যে পিষ্টকবিভাগ ( লা-ফপ্তেন ৯৯); ঝথানরিৎ- 
সাগরের পুক্রকরাজার আখ্যায়িকা। ছুইট| অন্গর এক জোড়। জু”, একখান! লাঠি ও একটা ভাণ্ড 
লইয়া! বিবাদ করিতেছিল। জুতা পায়ে দিয় আকাশপথে যাইতে পার! যাইত, লাঠির দ্বারা যাহা মাটিতে 
লেখ হইত তাহ! সত্য হইত; ভাণ্ডে বখন যাহ! ইচ্ছ। পাওয়। খাইত। পুত্ৰক তাহাদিগকে বিবাদ 
করিতে নিষেধ করিয়| বলিয়াছিলেন, “তোমরা দৌড়াও; যে দৌড়ে জিঠিবে, সেই এই তিন দ্রব্য পাইবে ।” 
অন্নুরেরা যেমন দৌড়াইল অমনি পুভ্রক জুতা পরিষ। লাঠি ও ভাগ লইয়া আঁকাশপথে চলিয়া গেলেন। 
তন্তাথ্যায়িকায় দেখ! যায়, এক তিত্তির ও এক শশক বাদস্থান লইয়! বিবাদ করিয়। বিড়ালকে মধ্যস্থ 
মানিয়ছিল বিড়াল বধিরতার ভান করিয়া তাহাদিগের উভয়কেই নিজের নিকটে লইয়। মারিয়। 
থাইয়াছিল। 


হাকপি-জীতিক * 


পুরাকাঁলে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ব কপিযোনিতে জন্ম 
গ্রহণ করিয়৷ বয়ঃপ্রাপ্তির পর দীর্ধায়ত-দেহ ও প্রভৃতবলবীধ্যসম্পন্ন 
হইয়াছিলেন। তিনি অশীতিসহত্র বানরের অধিন্তো হইয়া হিমবন্ত- 
প্রদেশে বাস করিতেন। তখন গঙ্গাতীরে বহুশাখাপ্রশাখাসম্পন্ন, 
সান্দ্রচ্ছাঁয়, বনুপত্রযুক্ত, গিরিকুটসমুন্নত একটা আতবৃক্ষ (কেহ কেহ 
বলেন, ন্যগ্রোধ বৃক্ষ )ছিল। তাহার অতি মধুর ও দিব্যগন্যুক্ত রসাল 
ফলগুলি আয়তনে বড় বড় ঘটের মত হুইত। একটি শাখার ফল স্থলে 
পড়িত; এক শাখার ফল গঙ্জাজলে পড়িত; আর ছুই শাখার ফল, 
ইহাদের মধ্যে, বৃক্ষমূলে পড়িত। বোধিসত্ব কপিযুখ সঙ্গে লইয়। এ 


১ জাঁতকমালা-_২৭। ইহাতে দেবদত্তের কোন উল্লেখ নাহ, এবং আঁঅফলের পরিবর্তে 'পরিপক্ক- 
তালফলা ধিক তর প্রমাণ ” স্যগ্রোধ ফলের কথা আছে। ” 


মহাকপি-জাতক ১৪৯ 


বৃক্ষের ফল খাইবার সময়ে ভাবিয়াছিলেন, “কোন না কোন দিন এই 
বৃক্ষের ফল জলে পড়িলে আমাদের বড় বিপদ্‌ ঘটিতে পারে? এই জন্য 
তিনি, যে শাখাঁটা জলের উপর ছিল, তাহাতে একটা ফলও রাঁখিতেন 
না; পুস্পোদগমের সময়ে, কিংবা! ফলগুলি যখন কেবল কলায়প্রমাণ 
হইত, তখনই বানরদিগের দ্বার! হয় ভক্ষণ করাইতেন, নয় ছিড়িয়া 
ফেলাইতেন। কিন্তু এত সতর্কতার মধোও একবার একটা ফল 
পিপীলিকা-নিম্মিত পল্রপুটের অন্তরালে সহস্র বানরের চক্ষু এড়াইয়া 
রহিয়। গেল; এবং যথাঁকালে পাকিয়। নদীতে পড়িল ও ভাসিয়! চলিল। 
বারাণসীর রাজ। নদীর উদ্ধ ও অধোদেশে জাল বান্ধিয়া জলক্রীড়া 
করিতেছিলেন। উক্ত আজ্র ফলটা ভাসিতে ভাঁসিতে তাহার উর্দজালে 
আসিয়া ঠেকিল। রাজ! সমস্ত দিন জলকেলি করিয়া সন্ধ্যাকালে যখন 
গৃহে প্রতিগমন করিবেন, তখন কৈবর্তেরা জাল তুলিতে গিয়া এ ফল 
দেখিতে পাইল এবং উহা কি ফল তাহা বুঝিতে না পারিয়৷ রাজাকে 
দেখাঁইল। রাজা জিজ্ঞাসা করিলেন, “এটা কি ফল?” তাহার 
উত্তর দিল, “আমরা জানি না, মহারাজ ।৮ “কাহার! জানে, বল ত?” 
“বন্চেরের জানিতে পারে ।” রাজ! তখনই বনেচরদিগকে ডাকাঁইলেন ; 
এবং তাঁহাদের নিকট জানিতে পাঁরিলেন যে, উহা আম্ফল। তখন 
তিনি ছুরিকা-দ্বার| ফলটা কাঁটিলেন, অগ্রে এক টুক্রা বনেচরদিগকে 
খাওয়াইলেন এবং শেষে নিজে খাইলেন, অন্তঃপুরচারিণীদিগকে দিলেন, 
অমাত্যদিগকেও খাঁওয়াইলেন। এই আঁঅফলের দিব্যরসে রাজার 
সমস্ত শরীরে অপূর্ণ তৃপ্তি সঞ্চারিত হইল। তিনি রসতৃষ্ণায় আকৃষ্ট 
হইয়| বনেচরদিগকে জিজ্ঞাসা করিলেন, “এই আত্বৃক্ষ কোথায় আছে ?” 
তাঁহার! বলিল, “হিমবন্তপ্রদেশে নদীতীরে।” তখন তিনি বনু 
নৌসংঘাট » প্রস্তুত করাইলেন এবং নদী উজাইয়। চলিলেন। বনেচরেরা 
পথ দেখাইয়া চলিল। এইরূপে তিনি যে কতদিন চলিয়াছিলেব, তাহ! 


১ দুই-তিন-খানা নৌকা পাশাপাশি বুড়িলে তাহাকে 'নৌসংঘাট' বলা বাইতে পারে। ইহাতে 
নৌকা সহজেপ্ডবিতে পারে না। অথবা 'নৌনংঘট" শব্দে “ভেলা' বুঝাইবে কি? 


১৫০ জাতক-মগ্রী 


নিশ্চিত বলা যায় না। যাহা হউক, ক্রমাগত যাইতে যাইতে অবশেষে 
তিনি সেই স্থানে উপনাত হইলেন; বনেচরের। বলিল, “মহারাজ, এ 
সেই বৃক্ষ ।” তখন রাজ। নৌকাগুলি লাগাইয়া বকুলোকসহ পদব্রজে 
চলিলেন; বৃক্ষমূলে শবা! প্রস্তুত করাইলেন এবং আমফল এবং 
নানাবিধ উৎকৃষ্ট রসযুক্ত দ্রবা ভক্ষণ করিয়া এ শব্যায় শয়ন করিলেন । 
তিনি চতুদ্দিকে প্রহরী রাখিলেন এবং অগ্নি জাল।ইলেন। 

এ দিকে সমস্ত লোকে নিদ্রিত হইলে মহাসন্ব নিশীথকালে স্বীয় 
অনুচরগণসহ সেখানে উপস্থিত হইলেন। অশীতি সহজ বানর শাখ৷ 
হইতে শাখান্তরে গিয়া আজ খাইতে লাগিল । ইহাতে রাজার নিদ্রা 
হইল; তিনি বাণরদিগকে দেখিয়া লোকজনদিগকে জাগাইলেন এবং 
তীরন্দাজদিগকে ডাকাইয়। আদেশ দিলেন, “যাহাতে এই ফলখাদক 
বানরেরা পলাইতে ন! পারে, এই ভাবে ইহাদিগকে পরিবেষ্টন করিয়! 
শরবিদ্ধ কর; কলা আমের সহিত বানরমাংস খাইব ।৮ ১ তীরন্দাজের। 
“যে আজ্ঞা” বলিয়া বৃক্ষটাকে বেষ্টন করিল এবং শরসন্গান করিয়! 
দীড়াইল। ইহা দেখিয়। বানরেরা মরণভয়ে কীপিতে লাগিল; এবং 
পলায়ন করিতে অসমর্থ হইয়া মহাঁসত্বের নিকট গিয়া বলিল, “দেব, 
আমরা পলায়ন করিতে চেষ্টা করিলেই আমাদিগকে শরবিদ্ধ করিবে, 
এই অভিপ্রায়ে তীরন্দাজেরা এই বৃক্ষকে বেষ্টন করিয়। রহিয়াছে; এখন 
আমাদের উপায় কি?” মহাসত্ব বলিলেন, “কোন ভয় নাই, আমি 
তোমাদের প্রীণরক্ষা করিতেছি ৷” 

অনুচরদিগকে এইরূপে আশ্বাস দিয়! মহাসত্ব, যে শাখাটী ঠিক 
খজুভাবে উঠিয়াছিল, তাহাতে আরোহণ করিলেন, যে শাখা গঙ্াভিমুখে 
গিয়াছিল তাঁহার উপর গেলেন, এবং তাহার অগ্রভাগ হইতে এক লক্ষে 
শতধনু অতিক্রমপূর্ববক গঙ্গার অপর তীরস্থ একটা গুল্মের উপর পতিত 
হইলেন। সেখান হইতে নিম্নে অবতরণপুর্বক তিনি শূন্যে কতদূর 


১ জাতকের আর ছ্ুই-এক অংশে বানরমাংসভক্ষণের উল্লেখ আছে। মন্র মতে কিন্ত গোধা, 
শল্লকী প্রভৃতি কয়েকটা প্রাণিব্য হীত পঞ্চনখ জীবের মাংস নিষিদ্ধ। 


মহাকপি-জাতক ১৫১ 


লাঁফাইয়া আসিয়াছেন তাহা অনুমান করিয়া লইলেন এবং একট। 
বেত্রলতাঁর মুলচ্ছেদ করিয়া ও ছাল ছাঁড়াইয়। ভাবিলেন, ‘এতটা গাছে 
বান্ধা থাকিবে এবং এতটা শূন্যে থাকিবে? এইরূপে তিনি কেবল ছুই 
অংশের মাপ লইলেন। কিন্তু যে অংশ নিজের কোমরে বান্ধা থাকিবে, 
তাহ! ধরিতে ভূলিলেন। অনন্তর তিনি বেত হইতে উক্ত ছুই মাপের 
সমান এক অংশ লইলেন এবং উহার একপ্রান্ত নদীতীরস্থ একটা বৃক্ষে 
এবং অপরপ্রীন্ত নিজের কটিদেশে বান্ধিয়া বায়ুবিচ্ছিন্নমেঘবেগে শৃন্যপথে 
শৃতধনু অতিক্রম করিলেন । কিন্তু নিজের কটিদেশে যতটা বান্ধা ছিল, 
উপরে গিয়া! পড়িতে পারিলেন ন! ; কেবল ছুই হস্ত-দার! দৃঢ়রূপে উহার 
শাখা ধরিয়। বানরদিগকে সঙ্কেত-দ্বারা বলিলেন, “তোমরা যত শীঘ্র পার 
আমার পিঠের উপর দিয়! এই বেতের সাহায্যে অপর পারে গিয়। 
নিরাঁপদ্‌ হও |” তখন সেই অশীতি সহত্র বানর মহাসত্বকে বন্দনা করিয়। 
ও তাঁহার নিকট ক্ষম। প্রাপ্ত হইয়া অপর পাঁরে চলিয়া গেল। সেই সময়ে 
দেবদত্তও বাঁনরযোনিতে জন্মিয়াছিল এবং এ দলের মধ্যেই ছিল। 
সে ভাঁবিল, ‘এই আমার শত্রুর পৃষ্ঠদেশ দেখিবার (অর্থাৎ তাহাকে বিনষ্ট 
করিবার) উপযুক্ত সময়? সে একটা উচ্চ শাখায় উঠিয়| মহাবেগে 
মহাঁসত্বের পৃষ্ঠোপরি পতিত হইল । ইহাতে মহাসত্বের হৃৎপিণ্ড বিদীর্ণ 
হইল, তিনি অত্যন্ত বেদনা পাইলেন । দেবদত্ত তাহাকে বেদনায় উন্মত্ত 
করিয়! চলিয়া গেল। মহাঁসত্ব সেখানে একাকী রহিলেন । 

রাজা জাঁগিয়াই ছিলেন। তিনি অন্যান্য বানরদিগের ও মহাসত্বের 
সমস্ত কাণ্ড দেখিয়। শুইয়া শুইয়া ভাবিতে লাগিলেন, “এই ঝান্ররাজ 
তির্য্যগ্যোৌনিতে জন্মিয়াও নিজের প্রাণকে তুচ্ছজ্ঞানপূর্ববক অনুচরদিগের 
আপন্নিবারণ করিল!’ অনন্তর, রাত্রি প্রভাতি হইলে, তিনি মহাসত্বের 
উপর গ্রীতিমান্‌ হইয়া! স্থির করিলেন, “এই কপিরাজের প্রাণবধ কর 
বিগহিত হইবে। কোন কৌশলে নামাইয়। ইহার সেবা শুশ্রাষ। করিব । 
তিনি নৌসংঘাট অধোগঙ্গায় সরাইয়। লইলেন, তদুপরি এক উচ্চ মঞ্চ 
বান্ধীইলেন এবং মহাসত্বকে তাহার উপর আস্তে আস্তে নামাইলেন। তিনি 


১৫২ জাতক-মগ্ররী 


তাঁহার পৃষ্ঠদেশ কাষায় বস্ত্র্ধারা আর্ত করাইলেন, তীহাকে গঙ্গাজলে 
স্নান করাইলেন, শর্করামিশ্রিত জল পান কুরাইলেন; তাহার সর্ববশরীর 
পরিষ্ষার-পরিচ্ছন্ন করাইলেন, তাহাকে সহত্রপাক তৈল মাঁখাইলেন, তাঁহার 
শয্যার উপর তৈলচন্ম আঁন্তৃত করাঁইলেন এবং তীহাকে তদুপরি শয়ন 
করাইয়া নিজে তদপেক্ষা নিন্ম আসনে উপবেশনপুর্ববক বলিলেন :_ 


সংক্রম.১ নিজের দেহ করিল! তারিতে 
কপিগণে তুমি মহাঁবিপদ্‌ হইতে ! 

কি হও তা’দের তুমি, কে তারা তোমার, 
জানিতে বাসন! বড় হয়েছে আমার। 


ইহ] শুনিয়া বৌধিসত্ব বলিলেন :-__ 


বানরযূথের রাজা আমি, অরিন্দম! 
এদের রক্ষার ভার আমার উপর; 
হয়েছিল ইহাদের বিপত্তি বিষম, 

সভয়ে কাঁপিতেছিল সমস্ত বানর। 
তাই আমি এক লক্ষে হইলাম পার 
শত স্থবিস্ৃতধনুঃপ্রমাণ ২ আকাশ) 
পড়িয়া অপর পারে বাধিন্ু আমার 
কটিদেশে দৃঢ়রূপে বেত্রলতা-পাশ। 

এ বুক্ষে আসিতে লম্ফ দিলাম আবার ; 
বেগে ছুটে মেঘ যথা বায়ুর তাড়নে; 
লতা ছিল ছোট, তাই ধরিন্ু ইহার 
শাখা এক ছুই হাতে আমি প্রাণপণে। 
শাখা আর লতা ধরি এরূপে যখন 
আকাশে ঝুলিন্ন আমি, শাখামৃগগণ 
করিয়া॥প্রণাম মোরে, মম-পৃষ্ঠোপরি 
গিয়াছে চলিয়! দুঃখ-সাঁগরকে তরি | 


১ সংক্রম_(পালি সংকম) -_ বাঙ্গালা 'সাকো”। 
২ ধনু-ছিল! ন! পরাইলে ধনুকের দণ্ড যতদূর বিস্তৃত হয় ততটা । ৪ হাত= ১ ধনু । 


মহাঁকপি-জীতক ১৫৩ 


মহাঁসত্ব রাজাকে নাঁনারূপ উপদেশ দিতে দিতে প্রাণত্যাগ করিলেন। 
রাজা অমাত্যদ্গকে ডাকাইয়| বলিলেন, “আপনারা রাজৌচিত সমারোহের 
সহিত এই কপিরাজের শরীরকৃত্য সম্পাদন করুন।৮ তিনি মহিলা- 
দিগকেও আদেশ দিলেন, «তোমরা রক্তবন্ত্র পরিধান করিয়। মুক্তকেশে 
উক্কাহস্তে লইয়া! কপিরাজকে পরিবেষ্টনপুর্ববক শ্মশানে যাঁও।” তখন 
অমাত্যের৷ শতশকটপুর্ণ কান্ঠ-দ্বার চিতা সঙ্জিত করিলেন, রাঁজোচিত 
সমারোহের সহিত মহাঁসত্বের শরীরকৃত্য নির্বাহ করিলেন এবং তাহার 
কপালাশ্থি লইয়! রাজার নিকট ফিরিয়া গেলেন। রাজা মহাঁসত্বের চিতার 
উপর একটা চেত্য নিম্মাণ করাইয়া সেখানে দীপ জ্বালাইলেন এবং 
গন্ধমাল্যাদি-দার! প্রেত পুজা করাইলেন। অতঃপর তিনি কপালাস্থিখানি 
স্থবর্ণখচিত করাইলেন ; তাহাঁও গন্ধমাল্যাদি-দ্বারা অচ্চিত হইল; লোকে 
উহ্না কুস্তাগ্রে তুলিয়া রাজার অগ্রে অগ্রে যাইতে লাগিল । এই ভাবে 
সকলে বারাণসীতে ফিরিয়। গেলেন এবং মহাঁসত্বের কপালাস্থি রাজদ্বারে 
রক্ষিত হইল। রাজার আদেশে সমস্ত নগর অলঙ্কৃত হইল; এবং তিনি 
সপ্তাহকাল এ অস্থির পূজা করিলেন। অনন্তর তিনি এ ধাতু * লইয়া 
তদুপরি চৈত্য নিন্মীণ করাঁইলেন। তিনি যতদিন জীবিত ছিলেন, 
গন্ধমাল্যাদি-দারা উহার পূজা করিতেন এবং বোধিসত্বের উপদেশ স্মরণ. 
করিয়৷ দানাঁদি পুণ্যানুষ্ঠান করিতেন। এইরূপে যথাধর্ম্ম রাজ্য করিয়া 
তিনি স্বর্গলোকপরায়ণ হইয়াঁছিলেন। 


চু সাচীর ভূপতোরণে এই জাতকটী শিলায় উৎকীর্ণ আছে। কোন কোন শিশুপাঠ্য ইংরাজী 
পুস্তকে এইরূপ একটী গল্পই প্রকৃত ঘটন। বলিয়! চলিয়া! আপিতেছে। রর 


১ ধাতু_161, মহাঁপুকষদিগের অস্থিনখদস্তাদি। 
০ 


১৫৪ জাতক-মপ্রীর 
হ্চ্ঙগানি-জাভিক্ত 


পরে মাতাকে দেবতীজ্ঞান করিয়া তাহার সেব'-শুশ্রা করিতেন, মুখধোবন, 
দন্তকান্ঠসংগ্রহ, স্থান, পাঁদপ্রক্ষালন প্রভৃতি সমস্ত কাধ্যে তিনি মাতার 
সেখ! করিতেন এবং যবাগৃভক্তাদি দিয়া তাহার ভরণপোষণ করিতেন। 
একদিন তাহার মাতা বলিলেন, “বাবা, গৃহস্থের আরও অনেক কাজ 
আছে; তুমি সমজাতিকুল হইতে এক কন্যা বিবাহ কর; সেই আমার 
সেবা করিবে; তুমি অন্য কাজে মন দিতে পারিবে ।” পুক্র বলিলেন, 
“মা, আমি নিজের মঙ্গল প্রত্যাশা করিয়াই তোমার সেবা করিতেছি; 
আর কে তোমার এমন সেব। করিবে?” “বাবা, যাহাতে বংশবৃদ্ধি হয়, 
তাহাও ত করিতে হইবে ।”৮ “আমার গৃহবাসে আসক্তি নাই। আমি 
তোমার সেবা করিব এবং তোমার মৃত্যু হইলে,* প্রব্রজ্য! গ্রহণ করিব।” 
মাতা পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিলেন, কিন্তু কিছুতেই পুত্রের 
মন ফিরাইতে পারিলেন না। তখন পুত্রের সম্মতি না লইয়াই তিনি 
সমজাতিকুল হইতে এক পাত্রী আনয়ন করিলেন। মাতার আদেশ লঙ্ঘন 
করিতে ন! পারিয়! কুলপুজর এই কন্যাকে বিবাহ করিলেন! 

বধূ দেখিল, তাহার স্বামী অত্যন্ত উৎসাহের সহিত মাঁতৃসেবা করেন; 
অতএব সেও যত্বের সহিত শ্বাশুড়ীর সেবা করিতে লাগিল। তাহার 
পত্নী অতি যত্নে তীহার মাতার সেবা করিতেছে, দেখিয়া! কুলপুক্র সন্ত 
হইলেন। তিনি যেখানে পাইতেন, ভাল ভাল খাগ্ আনিয়া পত্বীকে দিতে 
লাঙ্গিলেন। ইহাতে এঁ রমণী বড় গবিবতা হইল। সে ভাবিতে লাগিল, 
“আমার স্বামী যেখানে যাহা পান, ভাল ভাল খাদ্য আনিয়া আমাকেই 
দেন। ইনি নিশ্চয়ই মাকে তাড়াইয়! দিতে চাঁন। যাহাতে তাড়াইবার 
স্থযোগ পান, আমি তাহার ব্যবস্থা করিতেছি । অনন্তর সে একদিন 
তাহার স্বামীকে বলিল, “আধ্্যপুজ, আপনি বাহিরে গেলে আপনার 
মঃ আমাকে বড় গালি দেন।” কিন্তু সে ব্যক্তি ইহার কৌন উত্তরই 


৯» 'তুম্হাকং ধুমকালে।’ 


কচ্চানি-জাতক ১৫৫ 
দিলেন না। তখন এ রমণী স্থির করিল, “বুড়ীকে উত্ত্যক্ত করিয়া আমার 
পতির অশ্ীতিভীজন করিতে হইবে । সে তখন হইতে বৃদ্ধাকে কোন দিন 
অত্যষ্জ, কোন দিন বা অতিশীতল, কোন দিন অতিলবণ, কোন দিন ব! 
লবণহীন যবাগূ দিতে লাগিল। বৃদ্ধা যদি বলিত, “বৌমা, বড় গরম,” 
বা “নুণ বড় বেশী হয়েছে,” তাহা হইলে সে পাত্র পুর্ণ করিয়া শীতল জল 
ঢালিয়া দিত; ইহাতে বৃদ্ধ! বলিত, “মা, বড় ঠাণ্ডা” বা *নুণ বড় কম, 
হয়েছে;” তখন বধূ মহাশব্দে কন্দল করিতে প্রবৃত্ত হইত, বলিত, “এই 
না বলিলে, “বড় গরম, ‘লবণ বেশী হয়েছে? ওমা, তোমাকে যে খুসী কর৷ 
ভার!” স্নানের সময়েও সে বৃদ্ধার পৃষ্ঠে খুব গরম জল ঢালিয়| দিত; 
বৃদ্ধা যদি বলিত, «বাছা, আমার পিঠ যে পুড়ে গেল,» অমনি বৌম| 
কলসী পুরিয়। শীতল জল ঢালিয়া দিত। “মা, জল বড় ঠাণ্ডা,. বৃদ্ধা 
এই কথা বলিলে, বৌম! প্রতিবেশীদিগকে ডাকিয়া বলিত, “ দেখলে কাণ্ড 
এই বল্ল কত গরম; এখন আবার কত ঠাণ্ডা বলে চেঁচাচ্ছে। কাঁর 
সাধ্য, বল ত, এর মন যোগায়ে চল্তে পারে? এত অপমান কি 
সহ্য করা যায়?” বৃদ্ধা যদি বলিত, « বৌমা, আমার খাটিয়া় অনেক 
ছাঁরপোৌঁক। হইয়াছে, তাহা হইলে বোমা বৃদ্ধার খাটিয়া বাহিরে আনিয়৷ 
তাহার উপর নিজের খাটিয়া ঝাঁড়িত, এবং পুনর্ববার উহ! গৃহের মধ্যে 
লইয়া বলিত, “তোমার খাঁটিয়া ঝেড়ে এনেছি ।” বৃদ্ধা দ্বিগুণিত মৎকুণের 
দংশনে সমস্ত .রাত্রি বসিয়া কাঁটাইত, এবং ভোরে উঠিয়া বলিত, “মা, 
সমস্ত রাত্রি ছারপোকায় খেয়েছে ।৮ বৌমা বলিত, “কাল না তোমার 
করা অসম্ভব!” বৃদ্ধার পুত্রকে বিরূপ করিবার জন্য এ রমণী আরও 
একটা উপায় অবলম্বন করিল। সে যেখানে সেখানে কফ, কাসি, থুথু 
ও পাকা চুল ফেলিতে ও রাখিতে লাগিল । বৃদ্ধার পুত্র একদিন জিজ্ঞাসা 
করিল, «কে সমস্ত ঘর এইরূপে নোংর! করিয়াছে ।” রমণী বলিল, “আর 
কে করবে? তোমারই মা-জননীর কীর্তি। আমি এমন কালকর্ণীর 
সহিত একত্র বাস কর্তে পার্বেবো না; হয় একে লয়ে, নয় আমাকে 
লয়ে গৃহস্থালী কর।” কুলপুজের পত্নী এইরূপ বলিলে, তিনি তাহার 


১৫৬ জাতক-মগ্তরী 
কথা বিশ্বাস করিলেন এবং ভাবিলেন যে, তীহার মাতারই দোষ । 
তিনি মাতাঁকে বলিলেন, “মা, তুমি বাড়ীতে প্রত্যহ ঝগড়া কর; এখান 
হইতে চলিয়! যাও এবং যেখানে ইচ্ছ। বাস কর গিয়া ৷” “বেশ বলেছ, 
বাবা,” ইহা বলিয়া বৃদ্ধা কান্দিতে কান্দিতে এক আত্মীয়ের বাড়ীতে 
আশ্রয় লইল এবং মজুরি করিয়। দিনপাঁত করিতে লাগিল। 

শ্বাশুড়ী প্রস্থান করিলে পুঞ্রবধূ গর্ভ ধারণ করিল। সে তখন পতি ও 
প্রতিবেশীদিগকে বলিয়৷ বেড়াইতে লাগিল, “ডাইন্টা যতদিন ঘরে ছিল, 
ততদিন আমি গর্ভধারণ পর্য্যন্ত করিতে পারি নাই ; এখন আমার গর্ভসঞ্চার 
হইয়াছে ।” কিয়কাল পরে সে একটা পুত্র প্রসব করিল এবং স্বামীকে 
বলিল, “তোমার মা! যতদিন ঘরে ছিল, ততদিন আমার ছেলে হয় নাই, 
এখন হইয়াছে; ইহাতেই বুঝিয়া রাখ যে, সে ডাইন ।” বৃদ্ধা শুনিল 
যে, বাড়ী ছাঁড়িবার পরে তাহার পৌ্র জন্মিয়াছে। সে ভাবিল, “পৃথিবীতে 
নিশ্চয়ই ধর্ম্মের মরণ হইয়াছে । ধন্ম যদি না মরিবে, তাহ হইলে মাকে 
প্রহার করিয়া ও তাড়াইয়। দিয়া লোকে কি পুভ্রলাভ করিতে ও সুখে 
থাকিতে পারে? আমি ধন্মের পিণ্ডি দিব” ১ ইহা স্থির করিয়া সে 
একদিন কিছু তিলবাটা, চাউল, একট পাক করিবার পাত্র ও একখান৷ 
হাতা লইয়া আমকশ্মশানে ২ গেল, তিনটা মানুষের মাথার খুলি দিয়া উনান 
তৈয়ার করিল, আগুন ভ্বালিয়৷ জলে নামিল, ডুব দিয়া স্নান করিল, 
কাপড় ধুইয়৷ উনানের কাছে আসিল, এবং চুল খুলিয়। চাউল ধুইতে বসিল। 

সে কালে বোধিসত্ব দেবরাজ শক্র হইয়াছিলেন। বৌধিসত্বগণ 
অপ্রমন্তভাবে জগতের রক্ষণাবেক্ষণ করেন। তিনি এ সময়ে জগৎ 
পর্যবেক্ষণ করিতেছিলেন; তিনি দেখিলেন বৃদ্ধা মনের দুঃখে, ধন্ম মরিয়াছে 
এই বিশ্বাসে, ধর্মের উদ্দেশে পিণ্ডদান করিতে ইচ্ছা করিয়াছে । “আজ 
আমার বল প্রদর্শন করিতে হইবে’ এই সঙ্কল্প করিয়া বোধিসত্ব ব্রাহ্মণের 
বেশে, যেন রাজপথ দিয়া চলিতেছিলেন এবং বৃদ্ধাকে দেখিয়াই যেন পথ 
ছাড়িয়া তাহার নিকটে গেলেন, এই ভাবে দেখা দিয়! জিজ্ঞীসা করিলেন, 


১ মতকভভ্তং দস্সামি। 
২ বে শ্মশানে শবগুলি ফেলির| রাখা হয়, দগ্ধ করা হয় না। 


কচ্চানি-জীতক ১৫৭ 
“মা, শ্মশানে ত কেহ খাদ্য রন্ধন করে না) তুমি এখানে বসিয়া যে 
তিলোদন পাক করিতেছ, তাহ! দিয়! কি করিবে? 


বৃদ্ধা বালিল : = 


যতনে করিব আমি পাক তিলোদন ; 
কিন্তু না, ব্ৰাহ্মণ, কারে! ভোজন-কারণ | 
মরিয়াছে ধর্ম, তার পিওদান তরে 
রান্ধিতেছি আমি ইহা শ্মশান ভিতরে । 


শক্র বলিলেন :__ 


না জানিয়া কাজ করা উচিত না হয়; 
মরেছেন ধর্ম তুমি শুনিলে কোথায় ? 
অপার প্রভাব তীর, সহজ নয়ন; 
মরণ কি ঘটে ধর্ম্মরাজের কখন ? 


বৃদ্ধা বলিল :__ 


অকাট্য প্রমাণ আমি পেয়েছি, ব্রাহ্মণ 
নিঃসন্দেহ হইয়াছে ধর্মের মরণ। 

তেই এবে ধরাধাঁমে পাপী আছে যত, 
দণ্ড পাঁওয়! দুরে থাক্‌ ভুঞ্জে সুখ কত। 
বন্ধ্যা পুত্রবধূ মোর, প্রহারি আমায়, 
পুক্রবতী হইয়াছে, শুন মহাশয় । 
সর্ব্বময়ী কত্রী সেই গৃহের এখন; 
অনাথা হইয়া আমি করিছি ভ্রমণ | 


শক্র বলিলেন :__ 


আমি ধৰ্ম্ম ; এখনও রয়েছি জীবিত, 

মরি নাই, এসেছি করিতে তব হিত। 

পেয়েছে তনয় যেই প্রহা'রি তোমারে, 
পুর্রসহ ভন্মীভূত করিব তাহারে | 


১৫৮ জাতক -মঞ্রী 


ইহা শুনিয়া বৃদ্ধা বলিয়া উঠিল, “কি বলিলে ঠাকুর ? আমার নাতির 
যাহাতে মরণ না হয়, তাহা করিতে হইবে । 


দেবরাজ, হোক তব ইচ্ছার পুরণ ; 
আমার হিতার্থ যদি হেথা আগমন 
দাও বর, যেন পুত্র-পৌত্র-নূবাঁসহ 
প্রীতভাবে একগৃহে থাকি অহরহ |” 


তখন শত্রু বলিলেন :__ 
ছাঁড় নাই ধর্ম তুমি এত উৎগীড়নে, 
ইচ্ছার পুরণ তব হবে সে কারণে । 
দিঙ্ণু বর, প্রীতভাবে তুমি অহরহ 
থাকিবে একত্র পুক্রপৌন্রন্াসহ। 


অনন্তর শক্র দিব্যবন্ত্রবিভূষিত নিজরূপ ধারণ করিলেন এবং আত্মানু- 
ভাঁববলে আকাশে আসীন হইয়া বলিলেন, “ কাত্যায়নি, তোমার ভয় নাই; 
আমার অনুভাববলে তোমার পুত্র ও পুত্রবধূ আসিয়া পথিমধ্যেই তোমার 
নিকট ক্ষমা চাহিবে এবং তোমাকে লইয়। যাইবে। তুমি অপ্রমত্ত ভাবে 
থাকিও!” ইহা! বলিয়া! শক্ৰ নিজস্থানে চলিয়া গেলেন। এ দিকে বৃদ্ধার 
পুত্র ও পুক্রবধূ হঠাৎ, তাহার গুণগ্রাম স্মরণ করিয়া ভাবিল, ‘মা এখন 
কোথায় ?” এবং যখন গ্রামবাসীদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পাঁরিল 
যে, সেই বৃদ্ধ! শ্মশানীভিমুখে গিয়াছে, তখন তাহারা মা, মা বলিতে বলিতে 
শ্মশীনের পথে ছুটিল । পথে তাহার! বৃদ্ধার দেখা পাইয়া তাহার পাঁদমূলে 
পতিত হইল এবং কীতরভাবে বলিল, “মা, আমাদের অপরাধ ক্ষমা কর ।” 
বলা বাহুল্য, বৃদ্ধা তাহাদিগকে সর্ববান্তঃকরণে ক্ষমা করিল এবং পৌল্রটীকে 
কোলে লইল। অতঃপর তাহারা অতি সন্প্রীতভাবে একত্র বাস বরিতে 
লাগিল। 


লা 


দ্বীপি-জাতক ১৫৯ 
দ্ৰীপি-জাঁতক 


পূর্ববকালে বোধিসত্ব মগধরাজ্যের এক আ্যকুলে জন্মান্তর প্রাপ্ত 
হইয়া বয়ঃপ্রাণ্তির পর বিষয়বাসন| পরিহারপূর্ববক ঝষিপ্রত্রজ্যা গ্রহণ 
করিয়াছিলেন। তিনি ধ্যানীভিজ্ঞ। ’ উৎপাঁদনপূর্ববক দীর্ঘকাল হিমালয়ে 
ছিলেন; তাহার পর লবণ ও অম্রসেবনার্থ রাজগৃহে উপস্থিত হইয়া কোন 
গিরিত্রজে * পর্ণশাল! নিৰ্ম্মাণ করিয়া বাস করিতেন। সেখানে ছাগ- 
পালকের ছাগ চরাইত। একদিন একটা ছাগীকে পালের পিছনে পিছনে 
যাইতে দেখিয়া একটা দ্বীগী তাহাকে খাইবার অভিপ্রায়ে পর্ববতসঙ্কুটের 
দ্বারদেশে দাড়াইয়াছিল। ছাগী দ্বীপীকে দেখিয়া ভাবিল, ‘আজ আমার 
প্রাণ বাঁচিবে না, তবে একটা উপায় আছে; ইহার সঙ্গে মিষ্টালাপ 
করিয়া ইহার মনটা একটু নরম করিতে পারিলে বোধ হয় নিস্তার পাইব ! 
ইহা স্থির করিয়া সে দূর হইতেই দ্বীপীকে অভিবাদন করিয়া অগ্রসর 
হইতে হইতে বলিল :-_ 
মা পাঠালেন জান্তে, মামা, খবর ত সব ভাল? 
তোমার সুখে সুখী মোরা; কেমন আছ বল। 


ইহা শুনিয়! দ্বীপী ভাবিল, ‘এই দুষ্টা ছাগী আমাকে মাষ্ক বুলিয়! 
প্রতারিত করিবার চেষ্টায় আছে । আমি যে কতই পরুষপ্রকৃতি, এ তাহা 
জানে না। সে বলিল :-__ 


এলি হেথা ল্যাজ্টা আমার মাড়িয়ে চার পায় ; 

মামা বল্লে এখন বুঝি মুক্তি পাওয়া যায়? 
তখন ছাগী বলিল, “ও কথ। বলো না, মাম । 

মুখোমুখী হ'ল দেখা তোমায় আমায়; 

ল্যাজ্টা আছে পিছন দিকে ; মাড়ান কি যায় ?” 


১ অভিজ্ঞা_অলৌকিক জ্ঞান বা ক্ষমতা । ইহ! পঞ্চবিধ_খদ্ধি ( আকাশমাৰ্গে বিচরণাদি এরব্র- 
জালিক ক্ষমতা) দিব্য শ্রোত্র, পরচিত্তজ্ঞান, জাতিশ্মরত্ব, দিব্যচক্ষু। 


১৬০ জাঁতক-মঞ্জরী 


দ্বীপী বলিল, “বলিস্‌ কি, হতভাগী? এমন যায়গাই পাওয়া যায় না, 
যেখানে আমার ল্যাজ নাই । 
জানিদ্‌ না কি, ল্যাজ্টা আমার লম্বা চৌড়া কত? 
যুড়ে আছে চারটা দ্বীপ, সাগর, পর্বত । 
আসবার কালে এডালি ল্যাজ কেমন করে, বল্‌? 
যেমন কর্ম, তেমন এখন পাবি প্রতিফল ।” 


ছাঁগী ভাঁবিল, “মিষ্ট কথায় এ দুরাত্মার মন ভিজিবে না” অতএব 
সে শক্রভাঁব অবলম্বন করিয়া বলিল : = 


মা, বাপ, ভাই, সবাই আমায় কর্ল সাবধান, 
ুষ্টের ল্যাজ্‌ লম্বা বড় বিশাল প্রমাণ ; 

তাই এখানে এলেম উড়ে দেখিতে তোমায় ; 
মাড়ালেম ল্যাজ কেমন করে, বল ত আমায় | 


দ্বীগী বলিল, “তুই যে আকাশে উড়িয়া আসিতেছিলি, তাহা আমি 
জানি, কিন্তু আসিবার কালে তুই আমার খাদ্য নষ্ট করিয়াছিস্‌। 


উড়ি যখন আস্তেছিলি, দেখি পেয়ে ভয় 
হরিণ যত ছিল হেথা চৌদিকে পালায়। 
আহার আমার করলি নষ্ট আসি অকারণ) 
খেয়ে তোরে পেটের জালা কর্ব নিবারণ” 


ইহ! শুনিয়া ছাগী যুক্তিখগুনের আর কোন উপায় ন! পাইয়! মরণভয়ে 
বিলাপ করিতে লাগিল। সে বলিল, “ দোহাই তোমার, এত নিষ্ঠুর হইও 
না; আমার প্রাণ রক্ষা কর।৮ কিন্তু ইহাতে কর্ণপাত না করিয়! দ্বীপী 
তাহাকে ঘাড় ভাঙ্গিয়া মারিল ও উদরস্থ করিল । 


চুক এই জাতকের সহিত ঈষপ-বর্ণিত নেক্ড়ে বাঘ ও মেষশাঁবকের (The Wolf and the Lamb) 
কথা! তুলনীয়। 


কণ্হদীপাঁয়ন-জাতক ১৬১ 


কণ হুদীপান্ন্ন,-জাতন্ক ৮ 


পুরাকালে বৎসরাজ্যে কৌশাম্বী নগরে কৌশান্বিক নামে এক রাজা 
ছিলেন। তখন কোন নিগমগ্রামে অশীতিকোটিবিভবসম্পন্ন ছুই জন 
ব্রাহ্মণ বাস করিতেন। তাহারা পরস্পর সৌহা্দসুত্রে বদ্ধ ছিলেন এবং 
কামনার দোষ দেখিতে পাইয়া মহাদানে প্রবৃত্ত হইয়াছিলেন। অনন্তর 
ছুই জনেই বিষয়বাসন।-পরিহা'রপূর্ববক গৃহত্যাগ করিলেন। কত লোকে 
তাহ! দেখিয়। রোদন ও পরিদেবন করিতে লাগিল, কিন্তু তাহাতে 
তাহাদের মন ফিরিল না। তাহার! হিমালয়ে আশ্রম নিৰ্ম্মাণ করিলেন 
এবং প্রত্রজ্যা লইয়া উদ্থবৃত্তি-দারা বন্য ফলমূল আহরণপুর্ববক জীবন 
ধারণ করিতে লাগিলেন। এইরূপে তাহারা পঞ্চাশ বৎসর অতিবাহিত 
করিলেন; কিন্তু এত দীর্ঘ কালেও ধ্যানবল লাভ করিতে পারিলেন না। 

পঞ্চাশ বৎসর অতিবাহিত হইলে তাহারা লবণ ও অশ্লসেবনার্থ 
জনপদে ভিক্ষাচধ্যা করিতে করিতে কাশীরাজ্যে উপস্থিত হুইলেন। 
সেখানে কোন নিগনগ্রামে মাগুব্য নামে এক ব্যক্তি বাস করিত। 
তপস্বী দ্বৈপায়ন ২ যখন গৃহী ছিলেন, তখন এই ব্যক্তির সহিত তাহার 
বন্ধুত্ব ছিল। এখন দুই তপস্বাই ইহার নিকট গমন করিলেন। মাগুব্য 
তীহাদিগকে দেখিয়া সন্তষ্ট হইল; তাহাদের জন্য পর্ণশাল। প্রস্তুত 
করিয়। দিল এবং তাহাদের প্রত্যেককেই চতুর্বিধ প্রত্যয় * দিয়া অর্চন। 
করিল । তীহাঁরা মাগুব্যের পর্ণশালাঁয় তিন চারি বৎসর থাকিলেন; 
অনন্তর তাহাকে বলিয়। ভিক্ষাচর্য্য করিতে করিতে বাঁরাণসীতে উপস্থিত 
হইয়া অতিমুক্তশ্মশীনে ৎ বাস করিতে লাগিলেন। এখানে দৈপায়ন 


১ কৃষ্ণদ্বৈপায়ন 

২ তপশ্বী দুই জনের নাম দ্বৈপায়ন ও মাগুবা। তীহাঁদের গৃহী বন্ধুর নামও মাওব্য । 

৩ প্রত্যয় ( পচ্চয় )-_ভিক্ষুর্দিগের ব্যবহাধ্য দ্রব্য। ইহা চতুর্বধ__চীবর, পিণ্ডপাত, সেনাসন ও 
ভেসজ্জ ( বন্ত্র, ভোজ্য, শয্য| ও ভৈষজ্য )। 

৪ “অতিমুক্ত' মাধবীলতার নাম। সম্ভবতঃ এই শ্মশানের নিকটে অনেক মাধবীলত। ছিল। 


২১ 


১৬২ জাতক-মগ্জরী 


ইচ্ছামত কিয়তকাঁল অতিবাহনপূর্ববক পুনর্ববার সেই গৃহী বন্ধুর নিকট 
চলিয়া! গেলেন; কিন্ত মাগুব্য বারাণসীতেই রহিয়। গেলেন । 

একদিন এক চোর নগরের মধ্যে চুরি করিয়া অপহৃত ধনরাশি 
লইয়া যেমন বাহির হইতেছিল, অমনি গৃহস্বামীরা চোর আসিয়াছে 
ইহা! জানিতে পারিয়া জাগিয়া উঠিল এবং তাহারা ও নগরের প্রহরীর! 
চোরকে তাড়া করিল। চোর নদ্দমার ভিতর দিয়! নগরের বাহির হইল 
এবং শ্মশানে ছুটিয়া গিয়া মাগুব্যের পর্ণশীলাদ্বারে ধনভাগ্ড ফেলিয়া 
পলায়ন করিল। সেখানে ধনভাঁণ্ড দেখিয়া, ধন্ম্বামীদিগের লোকেরা 
“তবে রে দুষ্ট তপস্বী! তুই রাত্রিকাঁলে চুরি করিয়া দিনমানে তপস্বী 
সাঁজিস্‌!” এইরূপ তর্জন করিতে করিতে ও প্রহার করিতে করিতে 
মাগুব্কে রাজার কাছে লইয়া গেল । রাজা কিছুমাত্র অনুসন্ধান না 
করিয়াই আদেশ দিলেন, “যাও, ইহাকে শুলে চড়াও গিয়া ।” 
তাহারা মাগুব্যকে শ্মশানে লইয়া! খদির কাঁষ্টের শূলে চাঁপাইল; কিন্তু 
এ শূলে তপস্বীর শরীর বিদ্ধ হইল না। তাহার পর তাহারা নিমের 
শূল আনিল; কিন্তু ইহাঁও তাঁহার শরীরে প্রবেশ করিল না; শেষে 
লৌহ-শূল আনিল; তাহাও বিফল হইল। ইহাতে মাগুব্য চিন্তা করিতে 
লাগিলেন, ‘বোধ হয় আমার পুর্ববকৃত কোন পাপে এরূপ ঘটিতেছে। 
এই সময়ে তিনি জাতিম্মর হইলেন ; এবং সেই কারণে পূর্ববজন্মকৃত কর্ম্ম 
প্রত্যক্ষ দেখিতে পাইলেন। তিনি পূর্ববজন্মে কি পাপ করিয়াছিলেন? 
তিনি পূর্ববজন্মে কোবিদার-শুলে * একটা মক্ষিক। বিদ্ধ করিয়াছিলেন । 
তিনি নাকি পূর্ববজন্মে এক সূত্রধারের পুজ্র ছিলেন ; যেখানে তাহার পিত 
কাঠ কাঁটিতেন সেখানে গিয়৷ তিনি একদিন একট মাছি ধরিয়াছিলেন এবং 
একখানা আবলুশের কুচি লইয়া, লোকে যেমন অপরাধীকে শূলে চড়ায় 
সেই ভাবে তাহাকে বিদ্ধ করিয়াছিলেন। এতদিনে তাহাকে সেই 
পাপের ফল ভোগ করিতে হইল। তিনি দেখিলেন, সেই পাপ 
হইতে মুক্তিলীভের উপায় নাই। অতএব রাজপুরুষদিগকে বলিলেন, 
“যদি আমাকে শূলে আরোপিত করিতে চাঁও, তবে বা রর 


১ কোবিদার--আবলুশ। 


কণ্হদীপায়ন-জাতক ১৬৩ 


শূল আন৷” তাহারা তাহাই করিল এবং মাগুব্যকে শূলে চড়াইয়! ও 
সেখানে প্রহরী রাখিয়া চলিয়া গেল। মাগুব্যের নিকটে কে আসে, 
ইহ! প্রহরীরা আড়াঁল হইতে দেখিতে লাগিল । 

এদিকে দ্বৈপায়ন ভাবিলেন, ‘আমার বন্ধু মাগুব্কে অনেক দিন 
দেখি নাই তিনি মাগুব্যের নিকটে যাইবার কালে পথে শুনিলেন, 
তাহাকে সেই দিনেই শূলে আরোপণ করা হইয়াছে । তিনি মশানে 
গিয়া একান্তে দীড়াইলেন এবং জিজ্ঞাসা করিলেন, “কি অপরাধ 
করিয়াছিলে, ভাই?” মীগুব্য বলিলেন, “কোন অপরাধই করি নাই ৷” 
“মনে ত কোন বিদ্বেষের ভাব জন্মে নাই ?” “ভাই, যাহারা আমাকে 
ধরিয়াছে, তাহাদের, কিংবা রাজার প্রতি আমার কোন বিদ্বেষ জন্মে 
নাই।” “যদি তাহা হয়, তবে তোমার মত পুণ্যাত্মার ছায়াতে বসিলেও 
আমার পরম আনন্দ হইবে।” ইহা! বলিয়। দৈপাঁয়ন শুলের নিকটে 
বসিলেন; মাগুব্যের দেহ হইতে তাহার গাত্রে রক্তবিন্দু পড়িতে লাগিল। 
তাহার হেমবর্ণ দেহে পড়িয়া রক্তবিন্দুগুলি যেমন শুকাইতে লাগিল, 
অমনি কালে কালে দাগ হইল। এই নিমিত্ত তপস্বী দ্বৈপায়ন 
‘কৃষ্ণ দ্বৈপায়ন” এই আখ্যা পাইলেন। তিনি সমস্ত রাত্রি সেখানে 
বসিয়া রহিলেন। 

পরদিন প্রহরীর। গিয়া রাজাকে এই বৃত্তান্ত জাঁনাইল। রাজ ভাবিলেন, 
হায়, আমি ভালরূপে না শুনিয়া এই কাজটা করিয়া ফেলিয়াছি !! তিনি 
ছুটিয়া সেখানে গেলেন এবং দ্েপায়নকে জিজ্ঞাসা করিলেন, “প্রব্রাজক, 
আপনি শুলের নিকটে বসিয়া আছেন কেন?” ছেপায়ন বলিলেন, 
“মহারাজ, আমি বসিয়। এই তপন্বীকে রক্ষা! করিতেছি । বলুন ত, ইনি 
কি করিয়াছেন বা করেন নাই, যে জন্য আপনি এরূপ দণ্ডের ব্যবস্থা 
করিয়াছেন ?” রাজা স্বীকার করিলেন যে, তিনি অভিযোগের সত্যাসত্যতা- 
সম্বন্ধে অনুসন্ধান করেন নাই। তাহ শুনিয়া কৃষ্ণ দ্বৈপায়ন বলিলেন, 
“রাজাদের কর্তব্য যে, জানিয়। শুনিয়া বিচার করেন।” অতঃপর কৃষ্ণ 
দ্বৈপায়ন ‘যে গৃহী অলস ও ভৌগাসক্ত, সে অসাধু ইত্যাদি বলিয়। রাজাকে 


ধৰ্ম্ম বুঝাইুয়া দিলেন। 


১৬৪ . জাতক-মঞ্জরী 

রাজা! বুঝিতে পারিলেন যে, মাগুব্য নিরপরাধ। তিনি শূল বাহির 
করিতে আদেশ দিলেন। কিন্তু লোকে বহু চেষ্টা করিয়াও শুল বাহির 
করিতে পারিল ন! । মাণ্ডব্য বলিলেন, “মহারাজ, আমি পূর্ববজন্মকৃত দোষে 
এইরূপ লাঞ্ছনা পাইতেছি, কেহই আমার শরীর হইতে শুল বাহির করিতে 
পারিবে না। যদি আমার প্রাণ রক্ষা! করিতে চান, তবে করাত আনাইয়া 
আমার চন্মের সমান করিয়া শুলটাকে কাটিতে বলুন।” রাজা সেইরূপ 
ব্যবস্থা করিলেন। শুলের যে অংশ মাগুব্যের দেহমধ্যে প্রবেশ করিয়াছিল, 
তাহা! ভিতরেই রহিয়! গেল। মাগুব্য নাকি কোন পূর্ববজন্মে একটা 
মক্ষিকার মলদ্বারে একটা সুন্মম কাঠের কুচি প্রবেশ করাইয়াছিলেন; এ 
শলাকা মক্ষিকাটার দেহের মধ্যে রহিয়। গিয়াছিল; কিন্তু মক্ষিকাটার 
তখন মৃত্যু হয় নাই; সে স্বাভাবিক আয়ু ভোগ করিয়াই মরিয়াছিল। 
এই নিমিত্ত মাণ্ডব্যও মরিলেন না। পরে রাজা তাপসদ্বয়কে প্রণাম করিয়। 
তাহাদের নিকট ক্ষম! প্রার্থনা করিলেন এবং উভয়কেই উদ্যানে বাস 
করাইয়। তাহাদের রক্ষণাবেক্ষণ করিতে লাগিলেন। এই সময় হইতে 
মাগুব্য “অণি-মাগুব্য” ১ নামে অভিহিত হইলেন। 


La ale ১1 7 নব 
পঃ ৮০০ প্র রি নহ 


ছক” মাণ্ডব্যমুনির শূলারোহণের কথ! মহাভারতে ( আদিপর্বব, ১০৭ম ও ১*৮ম অধ্যায়) দেখা যায়। 
লঘু পাপে ওরু দণ্ডের বিধান হইয়াছিল বলিয়া মাণ্ডব্য ধর্মকে শাপ দিয়াছিলেন যে, তিনি শূদ্রযোনি প্রাপ্ত 
হইয়| মনুষ্য হইবেন। এই শাপে ধৰ্ম্মকে বিদুররূপে জন্মগ্রহণ করিতে হইয়াছিল। মাওব্য ইহাও 
বিধান করেন যে, চতুর্দশ বর্ষের অনধিক বয়সে কেহ পাপপুণ্যের ফলভোগী হইবে না। এই আখ্যায়িকায় 
কৃষ্ণ দ্বৈপায়নের নামের যে ব্যাখ্যা প্রদত্ত হইল, তাহা বেশ কৌতুকাবহ। 


১» অণি_লুচী ব| শলাকাদির তীক্ষাগ্রভাগ; খিল। 


ঘট-জাতক ১৬৫ 


হকি-জ্াতিক্ক 
ড় 8? 

পুরাকালে উত্তরাপথে কংসভোগ-নামক দেশে মহাঁকংস রাজত্ব 
করিতেন। অসিতাঞ্জন নগর তাহার রাজধানী ছিল। তাহার কংস 
ও উপকংস-নামক ছুই পুজ এবং দেবগর্ভা-নাঙ্গী এক কন্যা জন্মগ্রহণ 
করেন। দেবগর্ভা ভূমিষ্ঠ হইলে দৈবজ্ঞ ব্রাহ্মণের! গণিয়। বলিয়াছিলেন, 
“এই রমণীর গর্ভজাত পুত্র কংসরাজ্য ধ্বংস করিবে” এই ভীষণ 
ভবিষ্যদ্বাণী শুনিয়াও মহাকংস অপত্যন্সেহবশতঃ দেবগর্ভীর প্রাণনাশ 
করিতে পাঁরিলেন না; তিনি ভাঁবিলেন, ‘এ সম্বন্ধে যাহ! কর্তব্য তাহ! 
ইহার সহোদরেরাই করিবে । 

কালক্রমে মহাকংসের আয়ুক্ষাল পূর্ণ হইল; কংস রাজা ও উপকংস 
উপরাজ হইলেন। তাহারা বিবেচনা করিলেন, 'ভগিনীর প্রাণনাশ করিলে 
আমরা লোকসমাঁজে মুখ দেখাইতে পারিব না; অতএব ইহাকে পাত্রস্থ| 
না করিয়া চিরকাল অবিবাহিতা রাখা যাউক” হহা স্থির করিয়া তাহার! 
একটা একস্তন্তযুক্ত প্রাসাদ নিম্মীণ করাইলেন এবং অনুজাকে তাহার 
মধ্যে আবদ্ধ করিয়া রাখিলেন। নন্দগোপা-নান্মী এক নারী তাহার 
পরিচাঁরিক নিযুক্ত হইল এবং তাহার স্বামী অন্ধকবিষ্ণু-নামক এক দাস 
কারাগৃহের প্রহরীর কাৰ্য্য করিতে লাগিল। 

তৎকালে উত্তর মথুরায় * মহাসাগর নামে এক রাজা ছিলেন। তাহার 
এক পুত্রের নাম সাগর এবং অপর পুজের নাম উপসাগর । যখন মহা- 
সাগরের মৃত্যু হইল, তখন সাগর রাজপদ এবং উপসাগর ওপরাজ্য গ্রহণ 
করিলেন। উপসাগরের সহিত উপকংসের সৌহার্দ ছিল, কারণ তাহারা 
একই আচার্যের গৃহে এক সঙ্গে বিদ্বাভ্যাস করিয়াছিলেন। উপসাগর 
রাজকীয় অন্তঃপুরে কোন অবৈধ ব্যবহার করায় ধর! পড়েন এবং উত্তর 
মথুরা৷ হইতে পলায়নপূর্ববক কংসভোগে গিয়া উপকংসের শরণ লন। 


> যমুনা-তটবত্তা মথুর1! ৷ মান্দ্রাজ প্রেসিডেন্সীর মদুর। নগরী দক্ষিণ মথুর| বলিয়। পরিগণিত। 


১৬৬ জাঁতক-মঞ্জরী 


উপকংস তাহাকে কংসের সহিত পরিচিত করাইয়া দিলেন; কংসও তাহার 
যথেষ্ট আদর অভ্যর্থনা করিলেন। 

একদ| উপস।গর রাজদর্শনে যাইবার সময়ে দেবগর্ভীর সেই এক স্তস্তযুক্ত 
বাসভবন দেখিতে পাইয়। জিদ্ঞাস। করিলেন, “এ প্রাসাদ কাহার ?” 
অতঃপর সমস্ত বৃত্তান্ত জানিতে পারিয়। তিনি দেবগর্ভার প্রতি আসক্তচিত্ত 
হইলেন। দেবগর্ভাও একদিন তাহাকে উপকংসের সহিত রাজদর্শনে 
যাইতে দেখিয়! জিজ্ঞাস। করিলেন, “ইনি কে ?” এবং যখন নন্দগোপার 
মুখে জানিতে পারিলেন, তিনি মহাসাগরের পুল, তখন তাহার প্রতি 
অনুরক্ত৷ হইলেন । 

একদিন উপসাগর, নন্দগোপার হস্তে কিঞ্চিৎ উৎকোচ দিয়া বলিলেন, 
“ভগিনি, কৃমি দেবগর্ভীর সহিত আমার দেখা করাইয়া দিতে পার কি?” 
নন্দগোপা বলিল, “পারিব না কেন? সে কি আর কঠিন কাজ? 
অনন্তর সে দেবগর্ভতাকে এই কথা জানাইল। দেবগর্ভ৷ পূর্বব হইতেই 
উপসাগরের প্রতি অনুরক্তী হইয়াছিলেন; তিনি নন্দগোপার কথা শুনিয়া 
বলিলেন, “বেশ ত; তাহাকে লইয়া আসিস্‌ 1” তখন নন্দগোপ। উপ- 
সাগরকে অভিজ্ঞান দান করিয়া রাত্রিকালে প্রাসাদের অভ্যন্তরে লইয়া 
গেল। তদবধি উপসাগর প্রতিরজনীতে দেবগর্ভার গৃহে বাস করিতে 
লাগিলেন। 

কিয়দিন পরে দেবগর্ভার গর্ভসঞ্চার হইল। যখন গর্ভলক্ষণসকল 
প্রকাশ পাইল, তখন কংস ও উপকংস, নন্দগোপার নিকট কারণ জিজ্ঞাসা 
করিলেন। নন্দগোঁপা অভয় প্রার্থনা করিয়া সমস্ত বৃত্তান্ত খুলিয়া বলিল। 
তীহার! ভাবিলেন, “ভগিনীর প্রাণনাশ অসম্ভব ; এ যদি কন্যা প্রসব করে, 
তবে তাহাকেও বধ করিবার প্রয়োজন হইবে না; কিন্তু যদি পুত্র প্রসব 
করে, তবে তাহাকে বিনষ্ট করিতেই হইবে ।” এই সঙ্কল্প করিয়৷ তাহারা 
উপসাগরের সহিত ভগিনীর বিবাহ দিলেন । 

দেবগর্ভা যথাসময়ে পূর্ণগর্ভা হইয়া এক কন্যা প্রসব করিলেন। ইহাতে 
কংস ও উপকংস অতিমাত্র হষ্ট হইলেন এবং বালিকাটীর অগ্জনাদেবী এই 
নাম রাখিলেন। অতঃপর তাহার! ভগিনী ও ভগিনীপতির গ্রাসাচ্ছাদনের 


ট ঘ-জাতক ১৬৭ 


জন্য গোবদ্ধমান-নামক একখানি গ্রাম ভোগোত্বর দিলেন ; উপসাগর পত্নী 
ও দুহিতাঁর সহিত সেখানে গিয়া বাস করিতে লাগিলেন । 

কিছুদিন পরে দেবগর্ভা আবার গর্ভধারণ করিলেন। ঠিক সেই দিন 
নন্দগোপারও গর্ভসঞ্চার হইল এবং উভয়েই যথাকালে পরিণতগর্ভা হইয়। 
একই দিনে সন্তান প্রসব করিলেন। দ্রেবগর্ভার হইল পুত্র এবং নন্দগোপার 
হইল কন্য!। ভ্রাতার জানিতে পারিলে পুঞ্রটার প্রাণনাশ.করিবেন, এই 
আশঙ্কায় দেবগর্ভ। গোপনে তাহাকে নন্দগোপার নিকট পাঠাইয়! দিলেন 
এবং তাহার কন্যাঁটাকে নিজের কাছে আনিয়া ভ্রাতাদিগের নিকট লোক 
পাঠাইলেন। তীহার। জিজ্ঞাসিলেন, “পুন্র হইয়াছে, না কন্যা হইয়াছে ?” 
এবং যখন শুনিলেন কন্যা হইয়াছে, তখন বলিলেন, “বেশ হইয়াছে; 
যত্ুসহকাঁরে ইহার লালন-পালন কর ।” 

ক্রমে দেবগর্ভার দশ পুক্র এবং নন্দগোপার দশ কন্যা জন্মিল। পুক্রগণ 
নন্দগোপাকর্তক ও কন্যাগণ দেবগর্ভা-কর্তৃক পালিত হইতে লাগিল। 
দেবগর্ভা, নন্দগোঁপা এবং তাহাদের স্বামীরা ব্যতীত অন্য কেহই এ রহস্য 
জানিতে পারিল না। জোষ্ঠ পুভ্রের নাম হইল বাস্থদেব, দ্বিতীয় পুন্রের 
বলদেব, তৃতীয়ের চন্দ্রদেব, চতুর্থের সূর্য্যদেব, পঞ্চমের অগ্নিদেব, ষষ্টের 
বরুণদেব, সপ্তমের অজ্ঞুন, অফ্টমের প্রহ্যন্গ ( পর্জন্য ?), নবমের ঘটপণ্ডিত 
এবং দশমের অস্কুর। লোকে তাহাদিগকে অন্ধকবিষু দাসের পুঞ্র 
বলিয়াই জানিত এবং তাহার! ‘দাস দশভেয়ে' নামে বিদিত ছিলেন। 


(২) 


বয়োবৃদ্ধির সঙ্গে দশভেয়ের| অতি বীর্য্যবান্‌, বলিষ্ঠ ও নিষ্ঠুর হইলেন 
এবং দন্থ্যবৃত্তি করিয়া বেড়াইতে লাগিলেন। রাজার জন্য যে সকল 
উপঢোকন প্রেরিত হুইত, তাহারা সেগুলিও লুণ্টন করিতে কৃন্তিত 
হইতেন না। তাহাদের উপদ্রবে জ্বালাতন হইয়া লোকে রাজাঙ্গনে গিয়া 
বলিত, “দোহাই মহারাজ, অন্ধকবিষ্ণু দাসের পুজ্র দশভেয়েরা দেশ 
ছারখার করিল।” রাজ! অন্ধকবিষ্ণকে ডাকাইয়া বলিলেন, “তুমি 
ছেলেদের দিয়া লুঠ করাইতেছ কেন ?” কিন্তু তাহার! দস্থ্যবৃত্তি 


১৬৮ জাতক-মগরী 


ছাঁড়িলেন না; তাহাদের বিরুদ্ধে আরও ছুই তিন বার অভিযোগ হুইল) 
তখন রাজা অন্ধকবিষ্ণুকে দণ্ডের ভয় দেখাইলেন। অন্ধকবিষু 
মরণশঙ্কায় রাজার নিকট অভয় প্রীর্থন। করিয়া বলিল, “মহারাজ, ইহার! 
আমার পুজ্র নহে, উপসাঁগরের পুত্র 1? অনন্তর সে রাজাকে আমূল 
সমস্ত রহস্য জীনাইল। 

অন্ধকবিষ্ণুর কথায় কংস বড় ভীত হইলেন, এবং কি উপায়ে 
দশভেয়েদিগকে ধরা যাইতে পারে, অমাত্যদিগকে তাহা জিজ্ঞাস! 
করিলেন। অমাত্যেরা বলিলেন, “এই দুরাত্মারা মল্লযোদ্ধা। আপনি 
নগরে মন্লযুদ্ধের ব্যবস্থা করুন। তাহারা যুদ্ধমগুলে আঁসিলেই আমর! 
তাহাদিগকে ধরিয়া নিহত করিব।৮ এই পরামর্শীমুসারে কংস চাণুর 
ও মুষ্টিক ,-নামক দুই মল্লকে ডাকাইয়া আনিলেন এবং ভেরী বাজাইয়৷ 
নগরে ঘোষণ। করিয়া দিলেন যে, “সপ্তম দিনে মল্লযুদ্ধ হইবে ।” 
অতঃপর রাজদ্বারে বৃতিবেষ্টিত যুদ্ধমণ্ডল প্রস্তুত ও সভ্ভজীকৃত হইল এবং 
যথাস্থানে জয়পতাকা৷ বান্ধিয়া রাখা হইল। 

মল্লযুদ্ধ দেখিবার জন্য সমস্ত নগরবাসী উদ্গ্রীব হইয়! উঠিল। 
তাহাদের উপবেশনার্থ চক্রের পর চক্রাকারে ক্রমোদ্ধভাবে আসনমঞ্চসণুহ 
প্রস্তুত হইল। চাণুর ও মুষিক নিদ্দিষ্ট সময়ে যুদ্ধমগ্ুলে প্রবেশ করিয়! 
গর্জন, লক্ষন ও বাহুস্ফৌটন আরম্ভ করিল। দশভেয়েরাও যুদ্ধার্থে 
যাত্রা করিলেন। তাঁহারা আসিবার সময়ে রজকপল্লী ২ লুণ্টনপূর্ববক 
রঞ্জিত বন্ত্র পরিধান করিলেন, গন্ধবণিক্দিগের দোকান হইতে গন্ধ, 
মালাকারদিগের দোকান হইতে মাল! কাঁড়িয়া লইলেন এবং গন্ধানুলিপ্ত- 
দেহে মাল! ধারণ করিয়া ও কর্ণে কর্ণপুর পরিয়! বুক ফুলাইয়! 
তর্জন, গর্ভন, বাহুস্ফোটন ও লক্ষ ঝম্ফ করিতে করিতে যুদ্ধমগুলে 
দেখা দিলেন। 

এই সময়ে চাণুর বাহুস্ফোটন করিয়া বিচরণ করিতেছিল। তাহাকে 
দেখিয়া ব্লদেব স্থির করিলেন, “আমি এ লোকটাকে হাত দিয় 


> এই নামদ্বর হরিবংশেও দেখা যায়। কৃষ্ণের নামান্তর ‘চাণ_রসুদ্ন’ | 
২ ব্রজক--যাহার! বন্ধ রঞ্জিত করে অর্থাৎ ছোপায়। ধোপাকে সংস্কৃত ভাষায় নির্দেজক “বলা হইত । 


খঘট-জাতক - ১৬৯ 


ছুঁইব না।” তিনি হস্তিশালা হইতে .এক বৃহৎ, যোত্র* আনয়নপূর্ববক 
লক্ষন ও গর্জন করিতে করিতে উহা-দারা চাণুরের উদ্দর বান্ধিয়! 
ফেলিলেন, দুই প্রান্ত কষিয়া ধরিয়৷ ভূমিতে আছাড় দিলেন এবং উর্দ্ধে 
তুলিয়৷ মস্তকোপরি ঘূর্ণন করিতে করিতে এমন বেগে নিক্ষেপ করিলেন 
যে, সেই মহাকায় মল্ল মগুলবৃতির বাহিরে গিয়া পড়িল। 

চাঁণুর নিহত হইলে রাজা মুষ্টিককে যুদ্ধ করিতে আদেশ দ্রিলেন। 
সেও আসন হইতে উখিত হইয়া! লম্ষন, গঞ্জন ও বাহুস্ফোটন আরন্ত 
করিল; তখন বলদেব এক আঘাতে তাহার চক্ষু দুইটা নষ্ট করিলেন 
এবং অস্থিগুলি চূর্ণ করিতে প্রবৃত্ত হইলেন। সে বার বার বলিতে 
লাগিল, “আমি মল নহি, আমি মল্ল নহি ;” কিন্তু বলদেব বলিলেন, 
“তুমি মল্ল কি অমল্প, তাহ! আমার জানিবার প্রয়োজন নীই।” তিনি 
তাহার হাত ছুইখানি ধরিলেন এবং তাহাকে এমন বেগে ভূতলে নিক্ষেপ 
করিলেন যে, সেই আঘাতেই তাঁহার প্রীণবিয়োগ হইল । অনন্তর তিনি 
তাহারও মৃত দেহটা মগুলবৃতির বাহিরে ফেলিয়া দিলেন । 

প্রীণবিয়োগের সময়ে মুষ্টিক প্রার্থনা করিয়াছিল, “আমি যেন যক্ষ 
হইয়া আমার নিধনকর্তীর মাংস খাইতে পারি।” তদনুসারে সে 
যক্ষযোনিতে জন্মলাভ করিয়। কালমাটি-নামক বনে বাস করিতে লাগিল। 

বলদেবের কাণ্ড দেখিয়া কংস বলিয়া উঠিলেন, “দেখ কি? তোমরা 
এখনই ছুরাচাঁর দাস দশভেয়েদিগকে বন্ধন কর।” তখন বাস্থদে 
চক্রনিক্ষেপ করিয়া! কংস ও উপকংসের শিরশ্ছেদ করিলেন। তদ্দর্শনে 
সমবেত জনসংঘ অত্যন্ত ভীত হইল এবং “রক্ষা করুন, রক্ষা করুন” বলিয়। 


বাস্থদেবের পায়ে পড়িল। 
(৩) 


দশভেয়ের। মাতুলদ্বয়ের প্রাণব্ধ করিয়া অসিতাঞ্জন নগরে রাজত্ব 
গ্রহণ করিলেন, মাতাপিতাকে সেখানে লইয়া গেলেন এবং সমস্ত 


১ ধোত্র বা যোক্ত্র (শকটাদির পশুবন্ধনরজ্জুবিশেষ )। 
বস 


১৭৪ জাতক-মঞ্জরী 
জন্বুবীপের আধিপত্যলাভার্থ দিগ্বিজয়ে নির্গত হইলেন। তীহার৷ 
কিয়দ্দিনের মধ্যে কালসেন রাজার অধিকারভুক্ত অযোধ্যা নগরী অবরোধ 
করিলেন, উহার চতুদ্দিকে যে গহন বন ছিল তাহ বিনষ্ট করিলেন এবং 
প্রাকার-ভেদপূর্ববক রাজাকে বন্দী করিয়া এই রাজ্য আপনাদের 
করায়ন্ত করিলেন। অতঃপর তাহারা দ্বারাবতীর অভিমুখে ধাবিত 
হইলেন। 

দ্বারাবতীর একদিকে সমুদ্র, একদিকে পর্বত। একটা যক্ষ নাকি 
উহার রক্ষণাবেক্ষণ করিত। সে শত্রু আসিতেছে দেখিলে গর্দভবেশ- 
ধারণপূর্ববক বিকট রব করিত; অমনি সমস্ত পুরী যক্ষানুভাবে আকাশে 
উত্থিত হুইয়। * সমুদ্রমধ্যবর্তী এক দ্বীপে গিয়া আশ্রয় লইত এবং শক্রগণ 
প্রস্থান করিলে পুনর্ববার স্বস্থানে আসিয়! প্রতিষ্ঠিত হইত। দশভেয়েরা 
যখন দ্বারাবতীর নিকটে উপস্থিত হইলেন, তখন যক্ষ তাহ! জানিতে পারিয়া 
বিকট রব করিয়! উঠিল; পুরীও তৎক্ষণাৎ উদ্ধে উঠিয়া পুর্ববকথিত দ্বীপে 
চলিয়া গেল। তাহারা পুরী দেখিতে ন! পাইয়! প্রতিনিবৃত্ত হইলেন ; 
তখন পুরী স্বস্থানে ফিরিয়া আসিল । দশভেয়ের আবার সেখানে 
গেলেন ; কিন্তু গর্দভরপী যক্ষ আবারও তীহাদের উদ্ঠম ব্যর্থ করিল । 

দ্বারাবতীর অধিকারার্থ পুনঃ পুনঃ বিফলকাঁম হইয়া দশভেয়েরা 
অবশেষে কৃষ্ণ ছৈপায়নের শরণ লইলেন। তাহার খধষিবরের চরণ বন্দন। 
করিয়া বলিলেন, “ভদস্ত, আমর! ছ্বারাবতী অধিকার করিতে অসমর্থ 
হইয়াছি। আপনি দয়া করিয়া ইহার একটা উপায় বলিয়া দিন।” 
কৃষ্ণ দ্বৈপায়ন বলিলেন, “ঘ্বারাব্তীর পরিখাপৃষ্ঠে অমুক স্থানে একটা 
গর্দভ বিচরণ করে; সে শক্র দেখিলেই ডাকিয়া উঠে; এবং তৎক্ষণাৎ 
সমস্ত পুরী উর্দ্ধে উঠিয়! স্থানান্তরে চলিয়া যায়। তোমরা গিয়া তাঁহার 
পায়ে পড়; ইহাই তোমাদের উদ্দেশ্যসিদ্ধির একমাত্র উপায়।” এই 
পরামর্শ পাইয়! দশভেয়েরা কৃষ্ণ দ্বৈপায়নকে প্রণাম করিলেন এবং সেই 


» মহাভারতে দেখ! যায়, শীশ্বনামক দৈত্যের রাজধানী সৌভ নগর আকাশচর ছিল। শ্রীকৃষ্ণ 
শঘকে নিহত করিয়] & নগর জয় করেন। রাজা হরিশ্চন্দের ক।মচারী নগরের নামও সৌভ, খপুর, 
প্রতিমার্গক বা ত্রাঙ্গ। * 


ঘট-জাতক ১৭১ 
গর্দভের নিকটে গিয়া তাহার পায়ে পড়িলেন। তাহারা বলিতে লাগিলেন, 
“মহাশয়, আপনি ভিন্ন আমাদের আর কোন সহায় নাই। আমর। 
যখন এই নগর জয় করিতে আসিব, তখন আপনি দয়! করিয়া নীরব 
থাকিবেন।৮ গর্দভ বলিল, “আমি নীরব থাকিতে পারিব না। তবে 
তোমর। যদি নিতান্তই আগমন কর, তবে তোমাদের মধ্যে চারিজন 
যেন প্রথমে চারিখানি বৃহৎ লৌহ লাঙ্গল লইয়া আইসে। তাহার! 
নগরের চারি দ্বারে অতি গভীর গর্ত করিয়া চারিটা লৌহস্তস্ত প্রোথিত 
করিবে এবং যখন নগর উদ্ধে উঠিতে আরম্ত করিবে, তখন লৌহশৃঙ্খল- 
দ্বারা এই স্তস্তগুলি লাজলের সহিত বাদ্ধিয়া ফেলিবে। তাহ হইলেই 
নগর আর চলিতে পারিবে না 1৮ 

দশভেয়েরা “যে আজ্ঞা” বলিয়। চলিয়া গেলেন এবং যথানিদ্দিষ্ট 
আয়োজনে প্রবৃত্ত হইলেন । তাহারা যখন লাঙ্গল আনিলেন এবং চতুদ্বরে 
স্তম্ভ প্রোথিত করিলেন, তখন গর্দভ একবারও ডাকিল না, নিঃশব্দে 
দাঁড়াইয়া রহিল; কিন্তু যখন সমস্ত আয়োজন শেষ হইল, তখন সে 
ডাকিতে আরম্ভ করিল; নগর উদ্ধে উঠিতে চেষ্টা করিল; কিন্তু ধাহারা 
লাঙ্গল লইয়া চতু্বণরে দীড়াইয়। ছিলেন, তাহার! পূর্বেই লৌহ-স্তস্তগুলিতে 
শিকল বান্ধিয়াছিলেন। এখন তাহারা শিকলগুলি লাঙ্গলের সহিত 
বান্ধিয়া ফেলিলেন, কাজেই নগরের উদ্ধে উঠা বন্ধ হইল। তখন 
দশভেয়েরা নগরে প্রবেশপুর্বক রাজাকে নিহত করিলেন এবং রাজ্য 
অধিকার করিয়া লইলেন । 

দশভেয়েরা এইরূপে ক্রমে সমস্ত জন্বদ্বাপের ত্রিষষ্টি সহস্র নগরের 
রাজাদিগকে চক্রদ্বারা নিহত করিলেন এবং এই বিস্তীর্ণ সাম্রাজ্য দশ 
অংশে ভাগ করিয়া লইলেন। দ্বারাবতী তাহাদের সকলেরই রাজধানী 
হইল। রাজ্য ভাগ করিবার সময়ে ভগিনী অগ্জনাদেবীর কথা তীহাদের 
মনে পড়ে নাই; শেষে যখন তাহার কথা উত্থাপিত হইল, তখন 
কেহ কেহ প্রস্তাব করিলেন, “এস, আমরা সমস্ত রাজ্য এগার ভাগ 
করিয়া লই |» ইহা শুনিয়া অঙ্কুর বলিলেন, “তাহার প্রয়োজন নাই ; 
আমার অংশই অঞ্রনাদেবীকে দান কর; আমি কোন ব্যবসায়-বাণিজ্য 


১৭২ জাতক-মঞ্জরী 

করিয়া জীবিকা নির্বাহ করিব। তবে তোমরা স্ব স্ব রাজ্যে আমাকে 
শুন্ধদান হইতে অব্যাহতি দিও।” সকলেই একবাক্যে অঙ্কুরের এই 
প্রস্তাব অনুমোদন করিলেন। তদবধি অঙ্কুরের অংশ অঞ্জনাদেবীর হইল 
এবং দ্বারাবতীতে নয় জন রাজা অবশ্থিতি করিতে লাগিলেন । অঙ্কুর 
বাণিজ্যে প্রবৃত্ত হইলেন। 


(8 ) 


দশভেয়েদের ক্রমশঃ বনু বংশবৃদ্ধি হইল; দীর্ঘকাল পরে তাহাদের 
মাতাপিত পরলোকগমন করিলেন। তখন মনুষ্যের পরমায়ু না কি 
বিংশতি সহত্র বৎসর ছিল । 

অতঃপর বাস্থদেবের এক প্রিয় পুজ্রের প্রীণবিয়োগ হইল । বাস্থদেব 
শোকাভিভূত  হুইয়! সর্ববকার্যা পরিহার করিলেন এবং শয্যাপ্রান্ত ধরিয়া 
ভূমিতে পড়িয়া! অনবরত বিলাপ করিতে লাগিলেন । ইহা! দেখিয়া ঘট- 
পণ্ডিত ভাবিলেন, “আমি বাতীত অন্য কেহই দাদার শোকাপনোদন 
করিতে পারিবে না। অতএব কোন উপায়-দ্বারা ইহাকে সান্ত্বনা দিতে 
হইবে” অনন্তর তিনি উন্মস্তের বেশ ধারণপুর্ববক আকাশের দিকে 
অবলোকন করিয়। “আমায় একটা শশক দাও,” “আমায় একটা শশক 
দাও” বলিয়া চীৎকার করিতে করিতে নগরে পরিভ্রমণ করিতে লাগিলেন । 
ইহাতে সমস্ত দ্বারাবতী সংক্ষুব্ধ হইল, সকলেই বলিতে লাগিল, ঘটপণ্ডিত 
পাগল হইয়াছেন। তখন রৌহিণেয় নামক অমাত্য বাস্থদেবকে এই 
বৃত্তান্ত জানাইলেন । 

3% 3 3 4% 

বাস্থদেব শয্যাত্যাগপূর্ববক অতি শীঘ্র প্রাসাদ হইতে অবতরণ করিলেন, 
ঘটপণ্ডিতের নিকটে গিয়! দৃঢ়রূপে তীহার হস্ত ধারণ করিলেন এবং 
বলিলেন, 


“উন্মত্তের বেশে তুমি ভ্রমিতেছে কেন, ভাই ? 
কেবল ‘শৃশক’ ছাড়া মুখে অন্য কথা নাই! 


ঘট-জাতক ১৭৩ 


কেহ কি করেছে চুরি শশক তোমার ? বল) 
এখনি তাহারে দিব সমুচিত প্রতিফল |” 


কিন্তু অগ্রজের এই কথা শুনিয়াও ঘটপণ্ডিত পুনঃ পুনঃ সেই একই 
কথা বলিতে লাগিলেন । 


৫ নর বর Ki 


বাস্থদেব জিজ্ঞীসা করিলেন, “তুমি কি শশক চাও বল।” ঘট 
বলিলেন, 


“পৃথিবীতে দেখ! যায় শশক যে সব, 

সে সকল লভিবারে না চাই, কেশব । 
চন্দ্রমার অঙ্কে শশ, ভালবাসি তাই ; 
সেই শশ আনি মোরে তুষ্ট কর, ভাই ।” 


ইহা শুনিয়া বান্থদেবের প্রতীতি হইল, ঘটপণ্ডিত প্রকৃতই উন্মত্ত 
হইয়াছেন। তিনি নিরতিশয় বিষণ্ণ হইয়া বলিলেন : = 


“প্রাণের অধিক তুই অনুজ আমার, 
নিশ্চিত প্রাণের মায়া ত্যজিলি এবার ৷ 
চন্দ্ৰমণ্ডলের শশ, কে শুনেছে কবে, 
প্রার্থনা করিম্বা লোকে লভে এই ভবে ?” 


বাস্ছদেবের কথায় ঘটপণ্ডিত নিশ্চল হইয়া দাড়াইলেন এবং বলিলেন, 
“দাদা, আপনি জানিতেছেন যে, কেহ যদি চন্দ্রমগুলস্থ শশক প্রার্থন। 
করে এবং তাহা না পায়, তবে তাহার মৃত্যু অবধারিত। আপনার 
এই সিদ্ধান্ত যদি সত্য হয়, তবে আপনিই বা মৃত পুত্রের জন্য শোক 
করিতেছেন কেন ?” 

ঘটপণ্ডিত পথে দীড়াইয়াই আবার বলিতে লাগিলেন, “দাদা, ইহাঁও 
ভাবিয়া দেখুন, আমি যাহা চাহিতেছি তাহার অস্তিত্ব আছে; কিন্তু 
আপনি যাহার জন্য শোকাঁতুর, তাহার অস্তিত্ব পর্য্যন্ত বিলুপ্ত হইয়াছে ৷” 


১৭৪. জাতক-মঞ্জরী 


অনন্তর ঘটপণ্ডিত নিম্নলিখিত গাথাদ্বয় বলিয়া অগ্রজকে ধণ্মশিক্ষা 
দিলেন :-_ 


“তনয় অমর হবে, এ বর কে লভে কৰে? 
সকলেই যাবে যমপুরে ) 

অলভ্য লভিতে পারে, বল কেবা এ সংসারে, 
মানুষে অথবা সুরাস্থরে ? 

যাহার শোকে কাতর হইম্নাছ, নরবর, 
পাইবে কি পুনঃ তারে বল? 

মন্ত্র, মূল, মহৌষধি, মণি, মুক্তা আদি নিধি, 


সমস্তই এ ক্ষেত্রে বিফল ।” 


বাস্থদেব এই সারগর্ভ বচনপরম্পর! শ্রবণ করিয়া বলিলেন, “ভাই, 
এখন বুঝিলাম, তুমি সদভিপ্রায়েই পাগল সাজিয়াছিলে ; তুমি আমার 


শৌকাঁপনোদনার্থ ই এরূপ করিয়াছিলে । 
পুত্ৰশোক শেলসম বি ধেছিল বুকে মম, 
হয়েছিন্থ সেই হেতু অতীব কাতর ; 
দিয়া উপদেশ হিত, সেই শেল অপনীত 


করিলে হৃদয় হতে, হে পণ্ডিতবর !” 


(৫ ) 


অনুজকর্তৃক এইরূপে বিগতশোক হইয়। বাহ্ৃদেব পুনর্ববার রাজ্যশাসন 
করিতে লাগিলেন। ইহার বহুকাল পরে দশভ্রাতার পুক্রগণ একদিন 
এইরূপ মন্ত্রণা করিলেন :__“লোকে বলে, কৃষ্ণ দ্বৈপায়ন দিব্যচক্ষুঃসম্পন্ন । 
এস, একবার তাহার পরীক্ষা করা যাউক ৷” অনন্তর তাহার এক 
কুমারকে স্ত্রীবেশে সজ্জিত করিলেন; সে যেন গর্ভবতী হইয়াছে ইহ! 
দেখাইবার জন্য তাহার উদরে একটা বালিশ বান্ধিলেন; তাহাকে লইয়া 
কৃষ্ণ দৈপায়নের নিকটে উপস্থিত হইলেন এবং জিজ্ঞাস! করিলেনু, “বলুন 


ঘট-জাতক ১৭৫ 


ত, এই নারী পুজ্র কি কন্য! প্রসব করিবেন ?” তপস্বী বুঝিতে পাঁরিলেন, 
দশত্রাতাদিগের বিনাশকাল সমুপস্থিত। তিনি ধানবলে নিজের পরমায়ুর 
আর কত অবশিষ্ট আছে তাহা ও দেখিতে লাগিলেন এবং জানিলেন যে, 
সেই দিনই তাহার মৃত্যু ঘটিবে। তখন তিনি রাজপুক্রদিগের দিকে 
দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন, “কুমারগণ, এই রমণীতে তোমাদের 
কি স্বার্থ আছে ?” কুমারের! পীড়াপীড়ি করিয়া বলিলেন, “যাহাই থাকুক, 
আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন না।” কৃষ্ণ দ্বৈপাঁয়ন বলিলেন, “অন্ত 
হইতে সপ্তম দিবসে এ ব্যক্তি একথণ্ড খদ্দির-কাষ্ঠ প্রসব করিবে; তদ্দার! 
এ বাস্দেবের বংশ ধ্বংস করিবে। তোমরা এ কাষ্ঠ দগ্ধ করিয়! তাহার 
ভস্ম নদীতে নিক্ষেপ করিলেও ইহার অন্যথা! হইবে না।” ইহ। শুনিয়া 
কুমারের! বলিলেন, “তবে রে ভণ্ড তপস্বী, পুরুষে কখনও প্রসব করিতে 
পারে?” অতঃপর তাহার! কৃষ্ণ দ্বৈপায়নের গলায় ফাস পরাইয়া তখনই 
তাহার প্রাণৰধ করিলেন। বাস্থদেৰ কুমারদিগকে ডাকিয়া জিজ্ঞাসা 
করিলেন, “তোমরা তপন্বীকে মারিলে কেন?” কুমারেরা ইহার যে 
উত্তর দিলেন তাহা! শুনিয়া তিনি বড় ভীত হইলেন এবং সেই নারী- 
বেশধারী বালকটাকে পাহার। দিবার জন্য লোক নিযুক্ত করিলেন। 
সপ্তম দিনে সত্য সত্যই তাহার কুক্ষি হইতে একখণ্ড খদির-কান্ঠ নির্গত 
হইল! রাজা ও রাজপুল্রগণ উহা! দগ্ধ করিয়া সেই ভস্ম নদীর জলে 
নিক্ষেপ করিলেন; উহা! ভাসিতে ভাসিতে নদীমুখের এক পার্থে তটসংলগ্ন 
হইল এবং সেখানে উহা হইতে এক গুচ্ছ এরক + তৃণ জন্মিল। 

একদিন দ্বারাবতীর রাজা ও রাজপুত্রের! সমুদ্রক্রীড়া করিবার অভিপ্রায়ে 
নদীমুখের নিকটে গিয়া সেখানে এক বৃহ মণ্ডপ প্রস্তুত করিলেন এবং 
তাহ সুন্দর রূপে সাঁজাইয়া পাঁনভোজনে প্রবৃত্ত হইলেন। তাহার! 
ক্রীড়া! করিতে করিতে পরস্পরের হস্তপাদ ধরিতে লাগিলেন এবং ক্রমে 
ছুই দলে বিভক্ত হইয়া মহা কলহ আরন্ত করিলেন। এই সময়ে এক 
জন কোন মুদগর ন! পাইয়া এরক বন হইতে একট! এরক-পক্র ছি'ড়িয়া 


১ এরক ব| এরকা, এক প্রকার নল বা শর। মহাভারতের মুষলপর্ধ্বেও এই তৃণের নাম 
দেখা ঘায়। * 


১৭৬ জাতক-মঞ্জরী 


লইলেন; কিন্তু তিনি হস্তে লইবামাত্র উহা খদির-মুষলে পরিণত হইল ! 
তিনি উহা-দ্বারা অনেককে প্রহার করিলেন; তখন অপর সকলেও 
এরক-পক্র গ্রহণ করিলেন এবং সেগুলিও তাহাদের হস্তে খদির-মুষলে 
পরিণত হইল; তাহারা তদ্দারা পরস্পরকে প্রহার করিয়৷ বিনষ্ট হইতে 
লাগিলেন । 

রাজকুল এইরূপে বিনষ্ট হইতেছে দেখিয়া বাসুদেব, বলদেব, অঞ্জীনা- 
দেবী ও রাজপুরোহিত, এই চারিজন রথারোহণে পলায়ন করিলেন; 
অন্য সকলেই নিহত হইলেন। বান্দেব ও তাঁহার সঙ্গীরা রথারোহণে 
পলায়ন করিয়া কালমাটিতে উপস্থিত হইলেন। মুষিক মল্ল মরণকালীন 
প্রার্থনানুসারে এখানে যক্ষ হইয়া জন্মগ্রহণ করিয়াছিল। বলদেৰ 
আসিয়াছেন ইহ! বুঝিয়া সে এ বনে মায়াবলে এক গ্রাম স্ষ্টি করিল 
এবং মল্লবেশ পরিধানপূর্ববক লক্ষন, গর্জন ও বাহুস্ফোটন করিতে করিতে 
“কে আমার সহিত যুদ্ধ করিবে ?” ইহা! বলিয়া বিচরণ করিতে লাগিল। 
তাহা দেখিয়া বলদেব বাস্রদেবকে বলিলেন, “দাদা, আমি ইহার সহিত 
যুদ্ধ করিব।” বাসুদেব তীহাকে বার বার নিষেধ করিলেন; কিন্তু তিনি 
কিছুতেই তাহা শুনিলেন ন! এবং রথ হইতে অবতরণ করিয়া বাহুস্ফোটন 
করিতে করিতে যক্ষের নিকটে গমন করিলেন। ক্ষ তাহাকে মুষ্টির 
মধ্যে ধরিয়া ফেলিল এবং লোকে যেমন মূলা খায়, সেই ভাবে উদরন্থ 
করিল। 

জাঁতার নিধন হইয়াছে জানিয়! বাস্থদেব ভগিনী ও পুরোহিতকে লইয়া 
সমস্ত রাত্রি চলিতে লাগিলেন এবং সূর্যোদয়-কাঁলে এক প্রত্যন্ত গ্রামের 
নিকটে উপস্থিত হইলেন। সেখানে অন্ন পাক করিয়া আনিবার নিমিত্ত 
তিনি ভগিনী ও পুরোহিতকে গ্রামের ভিতরে পাঠাইয়া দিলেন এবং নিজে 
এক গুল্মের অন্তরালে শয়ন করিয়। রহিলেন। জর! নামক এক ব্যাধ 
গুল্ম নড়িতেছে দেখিয়া মনে করিল, এখানে বুঝি শুকর আছে। সেই 
জন্য সে গুল্ম লক্ষ্য করিয়া শক্তি নিক্ষেপ করিল; উহা! বাস্থদেবের পাদে 
বিদ্ধ হইল। বাস্থদেব বলিলেন, “কে আমায় শক্তিবিদ্ধ করিলে হে ?” 
তাহা শুনিয়া ব্যাধ বুঝিল, সে অজ্ঞাতসারে কোন মন্ুস্যকে* আহত 


ঘট-জাতক ১৭৭ 


করিয়াছে । কাজেই সে ভয় পাইয়| পলায়নের উপক্রম করিল। তখন 
বাস্থদেৰ প্রকৃতিস্থ হইয়া শয্যা হইতে উখ্িত'হইলেন এবং তাহাকে ডাকিয়া 
বলিলেন, “মাতুল, তোমার কোন ভয় নাই। তুমি আমার কাছে এস |» 
ইহা শুনিয়া জর তাহার নিকটে গেল। বাস্থদেব জিজ্ঞাসা করিলেন, 
“তুমি কে বল ত।” সে উত্তর দিল, “প্রভু, আমার নাম জরা” বাসহ্থদেব 
ভাবিলেন, “তাই ত! প্রাচীনের! বলিয়াছিলেন, আমি জরাকর্তৃক বিদ্ধ 
হইলে প্রীণত্যাগ করিব; অতএব অদ্য আমার মরণ নিশ্চয়!” অনন্তর 
তিনি জরাকে বলিলেন, “তুমি ভয় পাইও না, মামা। আমার ক্ষত স্থানটা 
বান্ধিয়া দাও।” জরা ক্ষত স্থান বান্ধিয়া দিলে বাসুদেব তাহাকে বিদায় 
দিলেন। কিন্তু তাহার পর ক্ষত স্থানে এমন যন্ত্রণা হইল যে, তীহার 
ভগিনী ও পুরোহিত যে খাদ্য লইয়া আঁসিলেন, তাহ! তিনি আহার 
করিতে পারিলেন না। তখন তিনি এই দুই জনকে সম্বোধন করিয়া 
বলিলেন, “অন্য আমার মৃত্যুর দিন। তোমর! স্থখসংবদ্ধিত কোমল দেহ 
লইয়া কোন শ্রমসাধ্য বৃত্তি্বার জীবিক। নির্বাহ করিতে পারিবে না। 
অতএব আমার নিকট হইতে এই বিগ্ভ। শিখিয়া লও ।” এই বলিয়া 
তিনি তাহাদিগকে একটা বিগ্ভ। শিখাইয়া বিদায় দিলেন এবং অবিলম্বে 
সেই স্থানেই দেহত্যাগ করিলেন। এইরূপে এক অগ্জনাঁদেবী ব্যতীত 
উপসাগরের সমস্ত বংশধর বিনষ্ট হইলেন। চা 

ক শ্রীমদ্ভাগবতে (দ্বাদশ ব্দন্ধ ), হরিবংশে এবং মহাভারতের মুষলপর্বেবে কৃষ্ণচরিত এবং যদুবংশ- 
ধ্বংস-সংক্রাস্ত যে বিবরণ দেখ যায়, তাহার মহিত এই জাতকের অনেক সাদৃষ্ঠ ও প্রভেদ কৌতৃহলকর 1 
হিন্দু আখ্যায়িকা'য় বাস্ছদেব ও বলদেব ভিন্ন ভিন্ন জননীর গর্ত, বৌদ্ধ জাঁতকে তাহারা সহোদর ; 
হিন্দু আখ্যায়িকাঁয় বলদেব আগ্রল, বৌদ্ধ জাতকে বাস্থাদের অগ্রজ ; হিন্দু আখ্যায়িকায় নন্দগোপ বাসুদেবের 
প্রতিপালক ; বৌদ্ধ জাতকে নন্দগোপা তাহার প্রতিপালিক। | হিন্দু আখ্যায়িকায় কৃষ্ণদ্বৈপায়নের উল্লেখ 
নাই, বিশ্বামিত্র, কণু ও নারদ এই তিন জন শাপ দিয়াছিলেন যে, যদুকুল-ধ্বংসকারী লৌহমুষল প্রস্থ 
হইবে। পুরাণে কংন অতি ছুরাচার দৈতা বলিয়। বর্ণিত; কিন্তু বৌদ্ধ জাঁতকে তিনি দয়াশীল এবং বাস্থদেব 
প্রভৃতিই অত্যাচারী ও উচ্ছৃত্খল বলিয়া প্রতিপন্ন হইয়াছেন । 


্রীকৃষ্ণ-কাঁহিনী যে যিশু শ্ীষ্টের বহ পূর্বে প্রচলিত ছিল, এই জাতক তাহার অন্যতম প্রমাণ । মহাঁকবি 
ভাঁদও কৃষ্ণচরিত বর্ণনা করিয়াছেন। কেহ কেহ অনুমান করেন, তিনি ধীষ্টের চারি-পাঁচ শত বৎসর 


পূর্বের জন্মগ্রহণ করিয়াছিলেন। 


৩ 


সর a ae 


১৭৮ জাঁতক-মঞ্জরী 
ৃতললথ-জীতিক্ক 


পুরাকালে বাঁরাণসীতে দশরথ নামে এক মহারাজ ছিলেন। তিনি 
ছন্দ, দ্বেষ, মোহ, ভয়, এই চতুর্বিঘধ অগতি পরিহার করিয়া যথাধর্ম্ধ 
প্রজা পালন করিতেন। তীহার ষোড়শ সহস্র অন্তঃপুরচারিণী ছিলেন; 
তন্মধ্যে অগ্রমহিষীর গর্ভে ছুই পুত্র ও এক কন্যা জন্মগ্রহণ করেন। 
জ্যেষ্ঠ পুজ্রের নাম রাম পণ্ডিত; কনিষ্ঠ পুত্রের নাম লক্ষ্মণ কুমার এবং 
কন্যার নাম সীতাদেবী । 

কাঁলসহকারে 4 অগ্রমহিষীর মৃত্যু হইল। দশরথ তাঁহার বিয়োগে 
অনেকদিন শোকাঁভিভূত হুইয়া রহিলেন; শেষে অমাত্যদিগের পরামর্শে 
তদীয় গুদ্ধদেহিক কাৰ্য্য সম্পাদনপুর্ববক অপর এক পত্বীকে অগ্রমহিষীর 
পদে প্রতিষ্ঠাপিত করিলেন । 

নবীন! মহিষীও দশরথের প্রিয়া ও মনৌজ্ঞা হইলেন, কিয়দ্দিনের 
মধ্যে গর্ভ ধারণ করিলেন, এবং গর্ভসংস্কীরাঁদি লাভ করিয়া যথাকাঁলে 
এক পুত্র প্রসব করিলেন। এই পুত্রের নাম হইল ভরত কুমার। রাঁজা 
পুজন্সেহের আবেগে একদিন মহিষীকে বলিলেন, “পরিয়ে, আমি তোমায় 
একটী বর দিব; কি বর লইবে বল।” মহিষী বলিলেন, “ মহারাজ, 
আপনার বর শিরোধার্য্য ; কি বর চাই, তাহা এখন বলিব নী” 

ক্রমে ভরত কুমারের বয়স্‌ সাত বৎসর হইল । তখন মহিষী একদিন 
'দশরথের নিকট গিয়া বলিলেন, “ মহারাজ, আপনি আমার পুত্র জন্মিলে 
একটা বর দিবেন বলিয়াছিলেন; এখন সেই অঙ্গীকার পালন করুন।” 
রাজা বলিলেন, “কি বর চাও, বল।” * স্বামিন, আমার পুত্রকে 
রাজপদ দিন।” রাজ! তুড়ি দিয়া বলিলেন, “নিপাত যাঁও, ব্বষলি ; 
আমার প্রজ্বলিত অগ্নিস্তস্তসম অপর ছুই পুজ্র বর্তমান; তুমি কি 
তাহাদিগকে মারিয়া ফেলিতে চাও যে, নিজের পুত্রকে রাজ্য দিবার 
কথা বলিতেছ ?” মহিষী রাজার তঞ্জনে ভীত হইয়া নিজের সুসজ্জিত 
প্রকোন্ঠে (শ্রীগর্ভে) চলিয়া গেলেন; কিন্তু অতঃপর পুনঃপুনঃ রাজার 
নিকট এ প্রার্থনা জানাইতে লাগিলেন। রাজা তাহাকে *উক্ত বর 


দসরথ-জাতক ১৭৯ 


দিলেন না বটে, কিন্তু চিন্তা করিতে লাগিলেন, “রমণীগণ অকৃতজ্ঞ ও 
মিত্রদ্রোহী; মহিষী কোনও কুটপল্র লেখাইয়! কিংবা! নিজের দুরভিসঙন্ধি- 
সাধনার্থ উৎকোচ দিয়া আমার পুক্রদিগের প্রীণৰধ করাইতে পারেন! 
অনন্তর তিনি প্রথম পুল্রদ্বয়কে ডাকাইয়| সমস্ত বৃত্তান্ত জানাইলেন, এবং 
বলিলেন, “ বৎসগণ, এখানে থাকিলে তোমাদের বিপদ্‌ ঘটিবার সম্ভাবনা । 
তোমরা কোনও সামন্তরাজ্যে কিংবা বনে গিয়া বাস কর। যখন আমার 
দেহ শ্মশানে ভস্মীভূত হইবে, তখন ফিরিয়া আসিয়৷ পৈতৃক রাজ্য গ্রহণ 
করিও ।” পুক্রদ্য়কে এই কথা বলিয়া দশরথ দৈবজ্ঞ ডাঁকাইলেন, 
এবং জিজ্ঞাস! করিলেন “ বলুন ত, আমি আর কতকাল বাঁচিব ?৮ তাহার! 
বলিলেন, “ মহারাজ, আপনি আরও দ্বাদশ বৎসর জীবিত থাকিবেন ।* 
তাহ! শুনিয়া রাজ! বলিলেন, “ বৎসগণ, তোমরা! দ্বাদশ বসরান্তে 
প্রত্যাগমন করিয়া রাজচ্ছত্র গ্রহণ করিও ।*৮ কুমারদয় “যে আজ্ঞা” 
বলিয়া পিতার চরণবন্দনা পূর্বক সাশ্রুনয়নে প্রাসাদ হইতে অবতরণ 
করিলেন। তখন সীতাদেবী বলিলেন, “আমিও সহোদরদিগের সহিত 
যাইব,” এবং তিনিও পিতাকে প্রণাম করিয়া ক্রন্দন করিতে করিতে 
তাঁহাদিগের অনুগমন করিলেন । 

যখন তীহাঁরা তিন জনে প্রাসাদ হইতে বহির্গত হইলেন, তখন সহত্র 
সহস্র নরনাঁরী তাহাদের সঙ্গে সঙ্গে চলিল। তীহারা ইহাদিগকে 
প্রতিনিবৃত্ত হইতে বলিলেন, এবং কিয়দ্দিন পরে হিমালয়ে প্রবেশ করিয়| 
কোনও উদকসম্পন্ন, স্থবলভফলমূল স্থানে আশ্রমনিশ্মাণপূর্ববক বন্য ফলমূলে 
জীবন যাপন করিতে লাগিলেন। 

লক্ষ্মণ কুমার ও সীতাদেবী রাম পণ্ডিতকে বলিলেন, “ আপনি আমাদের 
পিতৃস্থানীয়; আপনি আশ্রমে অবস্থিতি করিবেন; আমরা আপনার 
আইহারার্থ বন্য ফলাঁদি সংগ্রহ করিয়া আনিব।” রাম পণ্ডিত ইহাতে সম্মত 
হইলেন। তিনি তদবধি আশ্রমে থাকিতেন, এবং লক্ষণ ও সীতা যে 
ফলমুল সংগ্রহ করিয়া আনিতেন, তাহা আহার করিতেন। 

রাম, লক্ষণ ও সীতা বন্য ফলে জীবনধারণপুর্ববক এইরূপে বাস 
করিতে লাগিলেন। এ দিকে মহারাজ দশরথ পুক্রশোকে নিতান্ত কাতর 


১৮০ জাতক-মঞ্জরী 


হইয়া নবমবর্ষেই দেহত্যাগ করিলেন। তাহার শরারকৃত্য সম্পন্ন হইলে 
ভরত-জননী বলিলেন, “ভরতেরই মস্তকোপরি রাজচ্ছন্র ধারণ করিতে 
হইবে ।* কিন্তু অমাত্যের৷ ভরতকে রাজ্য দিলেন না; তাহার! বলিলেন, 
« ধাহারা ছজ্রের অধিপতি, তাহার! অরণ্যে অবস্থিতি করিতেছেন ।” 
তখন ভরত স্থির করিলেন, “আমি বনে গিয়। অগ্রজ রাম পণ্ডিতকে আনয়ন 
করিয়া তীহাঁকে রাজচ্ছজ্র দিব ।’ তিনি পঞ্চবিধ রাঁজচিহ্ু ১ লইয়া ও 
চতুরজগ-বলে পরিকৃত হইয়া সেই বনে উপনীত হইলেন, এবং অবিদুরে 
স্ন্ধাবার-স্থাপনপুর্ববক লক্ষ্মণ ও সীতার অনুপস্থিতিকালে কতিপয় 
অমাত্যসহ আশ্রমে প্রবেশ করিলেন। তিনি সেখানে দেখিতে পাইলেন, 
রাম পণ্ডিত নিঃশঙ্কমনে পরমস্থখে আশ্রমদ্বারে স্বপ্রতিষ্ঠিত কাঞ্চনপ্রতিমার 
ন্যায় বিরাজ করিতেছেন। ভরত অভিভাষণপুর্বক তাঁহার নিকটবর্তী 
হইলেন, এবং একান্তে অবস্থিত হইয়া দশরথের পরলোকপ্রীপ্তির সংবাদ 
জ্ঞাপন করিলেন। অতঃপর তিনি অমাত্যদিগের সহিত রামের পাদমূলে 
পতিত হইয়া রোদন করিতে লাগিলেন। রাম পণ্ডিত কিন্তু শোক করিলেন 
না; ক্রন্দনও করিলেন না; তীহার কিঞ্চিন্মাত্র ইন্দিয়বিকার ঘটিল ন! । 

ক্ৰন্দনানন্তর ভরত রামের পার্শ্বে উপবেশন করিয়া রহিলেন। এ দিকে 
সায়ংকালে লক্ষ্মণ ও সীত৷ বন্য ফলমূল আহরণপূর্ববক আশ্রমে প্রত্যাগত 
হইলেন। তদ্দর্শনে রাম পণ্ডিত ভাবিতে লাগিলেন, “ইহারা তরুণবযুস্ক ; 
এখনও আমার মত প্রজ্ঞা লাভ করে নাই; যদি অকস্মাৎ বলি যে, 
পিতার মৃত্যু হইয়াছে, তাহা হইলে হয় ত শৌকবেগধারণে অসমর্থ 
হইয়া ইহাদের হৃদয় বিদীর্ণ হইবে; অতএব কোনও উপায়ে ইহাদিগকে 
জলমধ্যে অবতরণ করাইয়া এই দুঃসংবাদ শুনাইতে হুইবে!’ অনন্তর, 
পুরোবর্তী এক জলাশয় দেখাইয়া তিনি বলিলেন, “তোমরা আজ বড় 
বিলন্ব করিয়া আসিয়াছ; আমি তোমাদিগকে তজ্জন্য দণ্ড দিতেছি 
তোমরা এই জলে অবতরণ করিয়া দীড়াইয়া থাক ।” 

লক্ষ্মণ ও সীতা এই কথা শুনিবামীত্র জলে অবতরণ করিয়া রহিলেন। 
তখন রাম পণ্ডিত তাহাদিগকে উক্ত দুঃসংবাদ শুনাইলেন। 

১ থড়া, ছত্র, উ্ধীষ, পাদুকা, বালব্যজন (চামর ) এই পাঁচটা রাঁজককুদ্ভাঁও নামে অভিহিত। 


দসরথ-জাতক ৯৮১ 


লক্ষ্মণ ও সীতা পিতার বিযোগবার্তা শ্রবণ করিয়। মুচ্ছিত হুইলেন। 
চেতনালাভের পর তাহারা আবার যখন এই কথ। শুনিলেন, তখন আবার 
মুচ্ছিত হইলেন। এইরূপে তাহারা উপযুর্পরি তিনবার বিসংজ্ঞ হইলে 
অমাত্যেরা তাহাদিগকে উত্তোলনপুর্ববক স্থলে লইয়া আঁসিলেন; এবং 
সেখানে তাহাদের চৈতন্যলাভের পর সকলে বসিয়া বিলাপ করিতে 
লাগিলেন। তখন ভরত কুমার চিন্তা করিতে লাগিলেন, “আমার ভ্রাতা 
লক্ষ্মণ কুমার ও ভগিনী সীতাদেবী পিতার মরণসংবাদ শুনিয়া শোকবেগ- 
ধারণে অসমর্থ হইয়াছেন; কিন্তু রাম পণ্ডিত শোকাভিভূত হুন নাই, 
বিলাপও করিতেছেন না! তাহার শোক না করিবার কারণ কি, জিজ্ঞাসা 
করিতেছি অনন্তর তিনি বলিলেন: 


“বল, রাম, কোন্‌ বলে হয়ে বলীয়ান্‌ 
শোককালে শোকাতুর নহে তব প্রাণ? 
পিতার বিয়োগবার্তী করিলে শ্রবণ, 
তথাপি না অভিভূত দুঃখে তব মন !” 


রাম পণ্ডিত নিজের অশোকের কারণ বুঝাইবাঁর জন্য বলিলেন: 


“দিবারাত্র উচ্চৈঃস্বরে করিয়া ক্রন্দন 
যাহারে রক্ষিতে কেহ পারে না কখন, 
তাঁর জন্ত বৃথা শোকে হয় কি কাতর 
বুদ্ধিমান্‌, বিচক্ষণ, জ্ঞানবান্‌ নর ? 

% রং % % 
উষাকালে যাহাঁদের পাই দরশন 

না হেরি সায়াহৃকালে তার বহু জন্‌; 
ইহাদের(ও) বহু জন উষা না ফিরিতে 
অদৃশ্য হইয়া যায় যমের কুক্ষিতে ৷ 


*% % #% সং. ” 


সমবেত জনগণ রাম পণ্ডিতের অনিত্যত্ব-ব্যাখ্যা শুনিয়া তৎক্ষণাৎ 
শোকমুক্ত হইলেন। অনন্তর ভরত কুমার রামের চরণবন্দনাপূর্ববক 


১৮২ জাঁতক-মঞ্জরী 


বলিলেন, “চলুন, এখন বারাণসীতে প্রতিগমন করুন।” রাম বলিলেন, 
“ভাই, লক্ষণ ও সীতাঁকে লইয়া যাও, এবং ইহাদের সহিত রাজ্য শাসন 
কর।” “দাদা! আপনি কি করিবেন?” “ভাই, বাবা বলিয়াছিলেন, 
দ্বাদশ বৎসর পরে আসিয়। রাজ্য লইবে; এখন ফিরিলে তাহার আদেশ 
লঙ্ঘন করা হইবে । আরও তিন বৎসর যাউক ; তাহার পর আমি 
ফিরিব।” “এত দিন কে রাজ্য করিবে? “তুমি করিবে ।” “আমি 
করিব না” “তবে আমি যত দিন না ফিরি, ততদিন এই পাদুকা 
রাজ্য করিবে ।”» ইহা! বলিয়। রাম নিজের তৃণনিশ্মিত পাদুকাছয় খুলিয়া 
ভরতের হস্তে দিলেন। 

অনন্তর ভরত, লক্ষ্মণ ও সীতা এ পাদুক। লইয়া রামের নিকট 
বিদায় গ্রহণ করিলেন, এবং সহস্র সহস্র অনুচরে পরিবৃত হইয়! 
বারাণসীতে ফিরিয়া গেলেন । 

রামের পাদুকাই তিন বৎসর বারাঁণসীরাঁজ্যের শাসনকার্য্য নির্ববাহ 
করিয়াছিল। বিবাদ-নিষ্পত্তিকীলে অমাত্যের। উহা সিংহাসনের উপর 
রাখিয়।৷ দিতেন; যদি নিষ্পত্তি ন্যাঁয়বিরুদ্ধ হইত, তাহ হইলে পাছুকাঘয় 
পরস্পরকে আঘাত করিত; তাহা দেখিয়। অমাত্যেরা সেই বিবাদের 
প্রতিবিচার করিতেন। নিষ্পত্তি ন্যায়সঙ্গত হইলে পাদুকাদ্ধয় নিঃশব্দ 
থাকিত। 

তিন বদর অতীত হইলে রাম পণ্ডিত অরণ্য হইতে প্রত্যাবর্তনপূর্ববক 
বারাণসীর উদ্যানে উপনীত হইলেন। কুমারঘ্বয় তাহার আগমনবার্তা শুনিয়া 
অমাত্যগণসহ উদ্যানে গমন করিলেন এবং সীতাকে অগ্রমহিষীর পদে বরণ 
করিয়া উভয়ের অভিষেকক্রিয়। সম্পাদিত করিলেন। কৃতাভিষেক মহাসত্ব 
রাম অলঙ্কৃত রথে আরোহ্ণপুর্ববক পুরবাসিগণসহ নগরে প্রবেশ করিলেন, 
এবং পুর প্রদক্ষিণ করিয়! স্চন্দ্রক নামক প্রাসাদের উদ্ধতমতলে অধিরোহণ 
করিলেন। অতঃপর তিনি যোড়শসহল্র বৎসর যথাধর্ম্ম রাজ্য করিয়া! 
স্থরলোকবাসীদিগের সংখ্য।-বদ্ধনার্থ ইহলোক ত্যাগ করিলেন। 


ছু দশরথ-জাতকের সহিত রাঁমায়ণের আখ্যানের পার্থক্য ঘটিবার কারণ কি? “দসবস্নসহস্সাঁনি 
সট্ঠিবস্সসতানি চ কম্ুগীবে! মহাবাহ রামো রাজ্যং অকাররি,” দশরথজাতকের এই গাথাটার 


দসরথ-জাতক ১৮৩ 


প্রথমার্ধ সংস্কতাকারে বাঙ্মীকির কাব্যে প্রায় অবিকৃতভাবে দেখা যায় (রামায়ণ, বাঁলকাও, প্রথম সর্গ, 
৯৮ম লেক- দশবর্ষদহশ্রামি দশবর্ষশতানি চ রামে! রাজ্যমুপাসিত্বা ব্রহ্মলোকং প্রযান্যতি)। কাজেই সন্দেহ 
জন্মে যে, জাতককার সমস্ত আখ্যানটা রামায়ণ হইতে গ্রহণ করিয়াছেন। কিন্ত বিকৃতি ঘটাইয়া 
আখ্যানটার অপকর্ষ সম্পাদন কর! তাঁহার উদ্দেশ্বিরুদ্ধ, এ যুক্তিও নিতান্ত দুর্বল নহে। তবে কি বলিতে 
হইবে যে, রামায়ণের শ্লোকগুলি নানাস্থানে নানাভাবে চারণাদির মুখে মুখে চলিয়া আসিতেছিল, অতঃপর 
তাহাদের সঙ্কলন সম্পাদিত হয় এবং দেশভেদে আখ্যানটীর পরিবর্তন ঘটে? 

জয়দিস-জাঁতকে (৫১৩) ১৭শ গাঁথায় রামের যে উল্লেখ আছে তাঁহার সহিত বাল্মীকির রামায়ণের 
কোন বিরোধ নাই। কিন্তু সিংহলী টীকাকাঁর সেখানে এক অদ্ভুত পৌরাণিকী কথা বর্ণন করিয়াছেন। 
তিনি বলেন, রাম-নামক এক মাঁতৃপোষক ব্যক্তি ছিলেন। তিনি বাণিজ্যের জন্য দওকি রাজার অধিকা রস্থ 
কুস্তবতী নগরে গমন করিয়াছিলেন। যখন প্রভূত বারিবর্ধণে দণ্ডকির সমস্ত রাজ্য বিনষ্ট হয়, তখন 
রাম মাতাপিতার গুণ ম্মর্ণ করিয়া রক্ষা পাইয়াছিলেন। এই টীকা পাঠ করিলে মনে হয়, সিংহলদেশীয় 
ভিক্ষুরা সাধারণতঃ মূল রামায়ণ জানিতেন না, লোকমুখে রামের নাম ও গুণগ্রামের কথা শুনিয়াছিলেন 
এবং রামায়ণের কতকগুলি গাঁথা শিখিয়াঁছিলেন মাত্র । শেষে গাথাগুলি অবলম্বন করিয়! যখন জাতকের 
আখ্যায়িকা রচিত হয়, তখন তাহার! নিজ নিজ জ্ঞানান্ুনারে এক এক জনে উহা এক এক প্রকারে 
সাজাইয়াছেন। 

অলম্বূদা (৫২৩) ও নলিনিকা (৫২৭) জাতকে খত্যশৃঙ্গের আখ্যায়িকা দেখা যায়। মুল রামায়ণে 
খম্তশৃঙ্গের হরিণীর গর্ভে জন্মসন্বদ্ধে কোন উল্লেখ নাই, কিন্ত কৃত্তিবাঁসের রামায়ণে তাহার এই অম্বাভাবিক 
জন্মবৃত্তান্ত কথিত হইয়াছে । কেবল ইহাই নহে; বিভাঁওকের ভয়ে বাঁরবনিতাদিগের হৃৎকম্প, মোদক 
প্রভৃতি মিষ্টান্ন বৃক্ষের ফল ইহ! বলিয়া খথ্যশৃঙ্গের মন ভুলান, বিভাওক আশ্রমে ফিরিলে তাহার নিকট 
বয়শৃঙ্গের আক্ষেপ এবং বারবনিতাঁদিগের রূপবর্ণন ইত্যাদি কৃত্তিবাসে ও জাতকে প্রায় একরূপ। কাজেই 
বলা যাইতে পারে যে, জাতক-বর্ণিত খস্বশূঙ্গ-জন্মবৃত্ান্ত পূর্বে এদেশে কথকদিগের এবং জনসাধারণের 
সুবিদিত ছিল; কৃত্তিবাদ ইহাই লইয়া নিজের বর্ণনার সৌষ্ঠব সাধন করিয়াছেন । ইহাতেও বোধ হয় যে 
রামারণের আখ্যায়কাগুলি নান! স্থানে নানা আকারে প্রচলিত ছিল। 

সহোঁদরের সহিত সহোঁদরাঁর বিবাহ এ দেশে কখনও চলিত বলিয়া বোধ হয় না, _যর্দিও শাক্যকুলের 
উৎপত্তিপন্বন্ধে এইরূপ একটা প্রবাদ শুনা! যাইত। ইতিহাসে আমরা কেবল মিশররাজ টলেমিদিগের 
মধ্যেই এই কুপ্রথার প্রচলন দেখিতে পাঁই। উদয়-জাঁতকে (৪৫৮) বৈমাত্রেয় ভগ্গিনীকে বিবাহ 
করিবার কথা আছে। 

বিশ্বস্তর-জাতকে (৫৪৭) ৫৪১ম গাঁথায় মান্রী বলিতেছেন, “পুরাকালে সীতাদেবী যেমন পতির সঙ্গে 
বনবাদ করিয়াছিলেন, আমিও এখন তেমন করিতেছি।” এই উক্তির সহিত দশরথ-জাতকের বিরোধ 
দেখ যায়, কারণ ইহাতে বনবাসের পূর্বেই রামের সহিত সীতার বিবাহ হইয়াছিল, এরূপ বুঝাইতেছে। 


১৮৪. জাতক-মঞ্জরী 


ভিস-জাতক 


পুরাকালে বারাঁণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোঁধিসত্ব কোন অশীতিকোটি 
বিভবসম্পন্ন মহাঁশাল ; ব্রাহ্মণের পুল্ররূপে জন্মগ্রহণ করিয়াছিলেন । 
তাঁহার নাম ছিল মহাকাঞ্চন কুমার। তিনি কেবল হাঁটিতে শিখিয়াছেন, 
এমন সময়ে ব্রাহ্মণের আর একটা পুত্র জন্মিল। তাহার নাম হইল 
উপকাঞ্চন কুমার । এইরূপে একে একে ব্রাহ্মণের সাতটা পুত্র জন্মিল। 
তাহার সর্বকনিষ্ঠ সন্তান হইল একটা কন্যা; ইহার নাম কাঁঞ্চনদেবী । 

মহাকাঁঞ্চন কুমার বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলাঁয় গিয়। সর্বববিষ্ভাবিশারদ 
হইলেন এবং সেখান হইতে গৃহে ফিরিলেন। তখন তাহার মাতাঁপিতা 
তাহাকে গাহস্থ্যবন্ধনে বদ্ধ করিবার অভিপ্রায়ে বলিলেন, “আমাদের 
সমান জাতি ও কুল হইতে কন্যা আনিব এবং তোমাকে গৃহস্থরূপে 
প্রতিষ্ঠিত করিব।” বৌধিসত্ব বলিলেন, “দেখুন, আমার গার্হস্থ্য ধর্ম্ম 
রুচি নাই, আমার নিকট ভবত্রয়২ অগ্নিবৎ ভীষণ, কারাগারবৎ 
বাঁধাদায়ক, মলভূমিবৎ ন্যক্কারজনক । আমি স্বপ্নেও এত কাল মিথুনধর্ম্ম 
অনুভব করি নাই। আপনাদের অন্য অনেক পুক্র আছে; তাহাদিগকে 
গৃহস্থধন্্-পাঁলনের জন্য আদেশ দিন।” বোধিসত্বের মাতাঁপিতা পুনঃ 
পুনঃ তাহার সম্মতি যাঁজ্রা! করিলেন, তীহার সখাঁদিগকে পাঠাইয়। 
তাহাদিগের দ্বারা অনুরোধ করাইলেন, কিন্তু তিনি কিছুতেই গৃহস্থ 
হইতে ইচ্ছা করিলেন নাঁ। সখাঁরা জিজ্ঞাসা করিলেন, “ভাই, তুমি 
কি চাও, বল ত, যে কাম ভোগ করিতে ইচ্ছা কর না?” তিনি 
তাহাদিগকে নিজের নিক্রমণের অভিপ্রায় জানাইলেন। ইহ! শুনিয়া 
তাহার মাতাপিতা অপর পুভ্রদিগকে গৃহ্ধন্ম গ্রহণ করিতে বলিলেন, 


> ম্হাদাল ( বা মহাদার)। মহাশাল=যাহার মহাশাল। (বড় বাড়ী আছে) অর্থাৎ যিনি প্রভৃত 
পরশ্বধ্যসম্পন্ন। ম্হাঁদার অর্থাৎ যিনি খুব সারবান্‌ ব! এশ্বধ্যসম্পন্ন। অশীতি কে|টিবিভবমম্পন্ন বলিলে যখন 
মহাঢ্য বুঝায়, তখন মহাঁসাল পদটা পুনরুক্তিমাত্র। 

২ কামভব, রূপভব, অরূপভব অর্থাৎ কামলোকে, রূপলোকে ও অরূপলোকে সত্ভা। অর্হণের| 
ভবপারগ অর্থাৎ তাহার ভবসাগর পার হইয়াছেন; তাহাদিগের আর জন্ম হইবে না। ৬ 


ভিস-জাতক ১৮৫ 


কিন্তু তীহারাঁও অনিচ্ছা প্রকাশ করিলেন। এমন কি কাঁঞ্চনদেবীও 
মাতাঁপিতার প্রস্তাবে সম্মত হইলেন না। 

কাঁলসহকারে বুদ্ধ ব্রাহ্মণ ও তাহার পত্বীর মৃত্যু হইল। মহাকাঞ্চন 
পণ্ডিত তীহাঁদের ও ্ধদেহিক কৃত্য সমাপন করিলেন, মহাঁদানে প্রবৃত্ত 
হইয়া অশীতিকোটি ধন দরিদ্র ও পান্থদিগকে বিতরণ করিলেন, এবং 
ছয় ভাই ও ভগিনী, এক দাস, এক দাসী ও এক সখা সঙ্গে লয় 
মহাভিনিক্রমণ-পূর্ববক হিমবন্তে প্রবেশ করিলেন। তাহার! সেখানে এক 
পদ্মদরোবরের তীরে রমণীয় ভূভাগে আশ্রম নিন্মীণপুর্ববক প্রব্রজ্যা গ্রহণ 
করিলেন এবং বন্য ফলমূলে জীবন ধারণ করিতে লাগিলেন। বনে 
প্রবেশ করিবার কালে তাহারা এক এক জনে এক এক দিকে 
যাইতেন; কেহ কোন ফল বা পত্র দেখিলে তিনি অপর সকলকে 
আহ্বান করিতেন এবং নিজে যাহা দেখিয়ীছেন বা শুনিয়াছেন, তাহা 
বলিতে বলিতে উহা চয়ন করিতেন। ইহাতে এ আশ্রম পল্লীগ্রামের 
সাধারণ ব্যবহাধ্য কর্ম্মস্থানের ন্যায় প্রতীয়মান হইত । 

এক দিন আচার্য্য মহাকাঁঞ্চন পণ্ডিত চিন্তা করিলেন, “আমর! অশীতি 
কোটি ধন ত্যাগ করিয়া প্রব্রজ্যা লইয়াছি। আমাদের পক্ষে বন্য 
ফলের জন্য এরূপ লোভবশে বিচরণ বড়ই বিসদৃশ। এখন হইতে 
কেবল আমিই ফলমূল আহরণ করিব ।’ তিনি আশ্রমে ফিরিয়া সায়ংকাঁলে 
সকলকে এক স্থানে সমবেত করিলেন এবং নিজের সঙ্কল্প জানাইয়! 
বলিলেন, “তোমরা এখানে থাঁকিয়! শ্রামণ্যধন্ম পালন কর; আমি 
তোমাঁদের জন্য বন্য ফল আহরণ করিব” ইহ শুনিয়। উপকাঞ্চন এবং 
অন্য সকলে বলিলেন, “আচার্য্য আমর! আপনারই আশ্রয়ে প্রব্রজ্য। 
গ্রহণ করিয়াছি। আপনি আশ্রমে থাকিয়া শ্রামণ্যধন্ম পালন করুন; 
আমাদের ভগিনীও এখানে থাঁকুন; দাসী তাহার সঙ্গে রক; আমর! 
আট জনেই পালা করিয়া বন হইতে ফল আনয়ন করিব; আপনার! 
তিন জন বারমুক্ত থাকিবেন।” মহাঁসত্ব এ প্রস্তাবে সম্মত হইলেন। 

তখন হইতে আট জনের এক এক জন এক এক বাঁরে ফল আনয়ন 
করিতে ল্ীগিলেন। অপর সকলে স্ব স্ব ভাগ গ্রহণ করিয়া আপনাদের 

২৪ 


১৮৬ জাতক-মগ্ররী 


বাসস্থানে যাইতেন এবং নিজ নিজ পর্ণকুটারের মধ্যেই খাকিতেন; 
অকারণে সকলে এক স্থানে সমবেত হইতে পারিতেন না । আশ্রমে 
একটী স্থান বৃতিদ্ধারা বেণ্ডিত ছিল। যেদিন ধীহার বার আসিত, তিনি 
ফল আহরণ করিয়া উহার মধ্যে একটা পাষাণফলকের উপর সেগুলি 
এগার ভাগ করিতেন, ঘণ্টা বাজাইয়া সকলকে জানাইতেন, ১ নিজের 
ভাগ লইয়। বাসস্থানে প্রবেশ করিতেন, অপর সকলেও সংজ্ঞা শুনিয়া 
নিঃশব্দে বাহির হইতেন, ধীরভাবে যথারীতি স্ব স্ব ভাগ গ্রহণ করিয়া 
স্ব স্ব কুটারে ফিরিয়া যাইতেন এবং উহা আহার করিয়া শ্রামণ্যধর্মম 
পালন করিতেন। এইরূপে কিয়ৎকাল অতিবাহিত হইলে তাহার 
মৃণাল আহরণ করিয়া উহা ভোজন করিতে লাগিলেন, কঠোর তপস্যায় 
প্রবৃত্ত হইলেন এবং ইন্দ্রিয় সংযমপূর্বক কৃৎন্সপরিকণ্্র ২ করিতে 
লাগিলেন । 

এই তপস্বীদিগের শীলতেজে শেষে শক্রভবন কম্পিত হইল। শত্রু 
ভাঁবিলেন, “ইহারা কি প্রকৃতই কামবিমুক্ত, না সাধারণ খধিমাত্র ? 
ইহাদিগকে একবার পরীক্ষা করিয়। দেখা যাউক” তিনি নিজের 
অনুভাববলে উপযুর্পরি তিন দিন মহাসত্বের ভাগের মৃণাল অন্তরহিতি 
করিলেন। মহাসত্ব প্রথম দিন নিজের ভাগ দেখিতে ন! পাইয়| 
ভাঁবিলেন, ‘বোধ হয়, ভ্রমক্রমে আমার ভাগ রাখা হয় নাই !! দ্বিতীয় 
দিনে তাহার মনে হইল, “হয়ত ইহা! আমার দোষেই ঘটিয়াছে; আমি যে 
দোষ করিয়াছি, তাহার প্রমাণন্বরূপ, বোধ হয়, আমার ভাগে কিছু রাখে 


১ ‘গণ্ডি সঞ্ঞাং দত্থা,, অর্থাৎ ঘণ্টা ৰা কাসর বাঁজাইয়া জানাইয়া। 

২ পালি “কসিণ পরিকম্ম'। কৃৎস্স চিত্তের একাধগ্রতালাভের ও ধ্যানাত্যাসের সহায়বিশেষ। 
সাধক ক্ষিতি, অপ্‌ ইত্যাদি কোন পদার্থ লইয়! একাগ্রচিত্তে তাহার প্রকৃতি চিন্তা করিবেন। যেমন 
ক্ষিতি কৃৎস্নে একটা মৃদ্গোলক সন্মুখে রাখিয়া ক্ষিতিরূ্প ভূতের প্রকৃতি ভাবিতে হইবে, উহার 
ভিন্ন ভিন্ন নাম আবৃত্তি করিতে হইবে, উহ! যে নিজ দেহের একটা উপাদান তাহ! চিন্তা করিতে 
হইবে। পুনঃ পুনঃ এইরূপ চিন্তার ফলে শেষে নিমিত্ত জন্মে অর্থাৎ তখন বস্তু নয়নগোচর না 
হইলেও তাহার স্বরূপ মাননপটে হুম্পষ্টভাবে প্রতিফলিত হয়। দশ কৃত্ন্ন যথা :__ক্ষিতি, অপ্‌, তেজ, 
মরুৎ, নীল, পীত, লোহিত, শ্বেত, আলোক ও পরিচ্ছিন্নাকাশ অর্থাৎ কোন ছিদ্রপথে আকাশের 
যতটুকু দেখা যায়। 


ভিস-জাতক ১৮৭ 


নাই ।’ তৃতীয় দিনে তিনি ভাঁবিলেন, “কি কারণে আমার ভাগ রাখে 
না? যদি আমি কোন অপরাধ করিয়৷ থাকি, তবে ক্ষমা প্রার্থন৷ 
করিব।” ইহা স্থির করিয়া তিনি সায়ংকাঁলে গণ্ডিকা বাজাইয়া সংজ্ঞা 
দিলেন এবং উহ! শুনিয়া অন্য সকলে সমবেত হইয়া জিজ্ঞাস করিলেন, 
“কে সংজ্ঞা দিল ?” মহাঁসত্ব বলিলেন, “বতসগণ, আমিই দিয়াছি।” 
“আচার্য্য আপনি কি অভিপ্ৰায়ে সংজ্ঞা দিয়াছেন ?” “বৎসগণ, অদ্য 
হইতে তৃতীয় দিবসে কে ফল আহরণ করিয়াছিল ?” একজন সসম্ত্রমে 
উঠিয়। বলিলেন, “সে দিন আমিই ফল আনিয়াছিলীম |” “তুমি যখন 
ভাগ করিয়াছিলে, তখন আমার ভাগ রাখিয়াছিলে কি?” “নিশ্চয় 
রাঁখিয়াছিলাম, আচার্য্য । আমি জ্যেষ্ঠের ভাগ রাখিয়াছিলাঁম।” “কাল 
কে ফল আনিয়াছিলে, বল ত।” আর একজন সসন্ত্রমে উঠিয়া বলিলেন, 
“আমি আনিয়াছিলীম।৮ “আমার কথা মনে ছিল কি?” “আমি আপনার 
জন্য জ্যেষ্ঠের ভাগ রাখিয়াছিলাম 1” “আজ কে আনিয়া, বল।” 
তৃতীয় এক ব্যক্তি উঠিয়া তাহাকে প্রণাম করিলেন। মহাসত্ব জিজ্ঞাসা 
করিলেন, “ভাগ করিবার কালে আমার কথা স্মরণ ছিল কি?” 
“আপনার জন্য প্রধান ভাগ রাখিয়াছিলাম।” “বৎসগণ, আমি একে 
একে এই তিন দিন কোন ভাগ পাই নাই। প্রথম দিন ভাগ দেখিতে 
নী পাইয়া ভাবিয়াছিলাম, হয় ত ভ্রমক্রমে উহা! রাখ! হয় নাই; দ্বিতীয় 
দিনে মনে হইল, হয় ত আমি কিছু দোষ করিয়াছি; আজ ভাঁবিলাম, 
যদি দোষ করিয়া থাকি, তবে ক্ষম! প্রার্থনা করিব। এই জন্যই গণ্ডিকা- 
সংজ্ঞা-দ্বারা তোমাদিগকে সমবেত করিয়াছি। তোমরা বলিতেছ, আমার 
জন্য মৃণালের ভাগগুলি রাখিয়! দিয়াছিলে; আমি কিন্তু কিছুই পাই 
নাই। কে এ সকল ভাগ অপহরণ করিয়া আহার করিয়াছে, তাহ] জানা 
আবশ্যক । মৃণাল অতি তুচ্ছ বস্ত। কিন্তু যাহারা বিষয়ভোগেচ্ছা পরিহার- 
পূর্ববক প্রব্রজ্যা গ্রহণ করিয়াছে, তাহাদের পক্ষে ইহাও অপহরণ করা বড় 
বিসদৃশ।” মহাসত্বের কথা শুনিয়া সকলেই একবাক্যে বলিয়া উঠলেন, 
“অহে|! কি ভয়ানক কাজ !” তাহারা সকলেই নিতান্ত উদ্বিগ্ন হইলেন । 


ES পি প্রি পা নং 


১৮৮ জাতক-মঞ্জুরী 


অনন্তর বৌধিসত্বের কনিষ্ঠ: উপকাঞ্চন কুমার আসন হইতে উত্থিত 
হইয়া বৌধিসত্বকে বন্দনা করিলেন এবং অপর সকলের প্রতি যথাযোগ্য 
সম্মান দেখাইয়া বলিলেন, “আচার্য্য অন্যের কথা বলিতে পারি না; 
আমি নিজের নির্দোষভাব প্রতিপন্ন করিতে পারি কি?” “নিশ্চয় পার ৷” 
তখন উপকাঞ্চন কুমার খষিগণের মধ্যে দীড়াইয়া ‘আমি বদি মৃণাল 
খাইয়া থাকি, তবে আমি যেন এইরূপ এইরূপ হই, এবংবিধ শপথ 
করিবার উদ্দেশ্যে প্রথম গাঁথা বলিলেন :__ 


“অশ্ব, গো, রজত, স্বর্ণ, ভার্য্য। মনোমত, 
ধরাধামে আর প্রিয় বস্তু আছে যত, 
স্রীপুত্র লইয়া ভোগ করুক সে জন, 

যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ ।” ; 


ইহা শুনিয়া ঝষিরা কাণে আঙুল দিয়া বলিলেন, “মারিষ,২ আপনি 

এমন কথা বলিবেন না; আপনি অতি ভয়ানক শপথ করিয়াছেন” 
বৌধিসত্বও বলিলেন, “বৎস, তোমার শপথ অতি ভীষণ; তুমি নিশ্চয় 
আমার মৃণাল খাও নাই; তুমি তোমার পল্রীসনে উপবেশন কর !” 
উপকাঞ্চন কুমার শপথান্তে উপবিষ্ট হইলে দ্বিতীয় ভ্রাতা উঠিয়া 
মহাসত্বকে বন্দনা করিলেন এবং শপথ-দ্বার আত্মশুদ্ধির জন্য দ্বিতীয় 
গাঁথা বলিলেন : = 

“মাল্য ও চন্দন, বন্ত্র বারাণসীজাত 

পরুক সে, হোক তার পুত্র শত শত, 

বিষয়-বাঁসন] তীব্র থাকে যেন তার, 

মৃণাল হরিল, দ্বিজ, যে জন তোমার ৷” 


bd 


১ এইটা এবং পরবর্তী শপথগুলি স্থল দৃষ্টিতে আশীর্ব্বাদ হইলেও প্রকৃতপক্ষে অভিশাপ ; কারণ 
প্রিয়বস্ত যতই ভোগ করা যায়, তাহার বিপ্রয়োগে ততই দুঃখ ঘটে। এই গাথায় বস্তকামনার নিন্দ! 
কর! হইয়াছে। 

২ মারিষ_পালি ‘মারিস'। বোধ হয় ইহা ‘মাদৃশ’ শব্দের রপাস্তর। ভে!, হে ইত্যাদির গ্ঠায় ইহা 
সম্বোধনে ব্যবহৃত হইত । ভাই, মহাশয় ইত্যাদি শবাকে ( ইংরাজী worthy friend, dear sir ) ইহার 
তুল্যার্থবোধক মনে কর! যাইতে পারে। 


ভিস-জীতক ১৮৯ 


তিনি উপবিষ্ট হইলে অপর সকলেও স্ব স্ব মনোভাব ব্যক্ত করিবার 
নিমিত্ত প্রত্যেকে এক একটা গাথা বলিলেন :__ 


“কৃষিলন্ধ ধান্তে পূর্ণ হোক গৃহ তাঁর, 
ধনে, পুত্রে সর্বকাঁষে আনন্দ অপার 
লভুক সে গৃহে থাকি; আযু যে ফুরায়, 
এ কথা তাহার যেন মনে নাহি লয়; 
চিরদিন গৃহে বাস করুক সে জন, 

যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ 1” 


“হয় যেন সে পাপিষ্ঠ ক্ষত্রিরপ্রধান, 
যশস্বী, রাজীধিরাজ, মহাঁবলবান্‌, 
সর্বত্র পৃথিবী সেই করুক শাসন, 
ষে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ | 


“হয় যেন সে ব্রাহ্মণ, বিষয়ে আসক্ত, 
নিপুণ গণিতে শুভ অশুভ মুহূর্ত ; 
পুজুক তাহারে মহীমহারাজগণ, 

যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ |” 


“সাঙ্গ সর্ব্ববেদে সেই হউক নিপুণ, 
সকলে করুক গান তার তপো গুণ, 
পুজুক তাহারে মিলি জানপদগণ, 

যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ |” 


"সমৃদ্ধ, বাসবদত্ত গ্রাম সুবৃহৎ, 
সুপ্রচুর আছে যেথা চারিটী সম্পৎ, 
ভুঞ্জুক সে, বিষয়ে আসক্ত আঁমরণ, 
যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ!” ১ 


১ শক্র কিছু দান করিলে উহা যেমন দীর্ঘকাল স্থায়ী হয়, সেইরূপ । ‘আছে যেথ। চারিটী 
সম্পৎ’__মূলে “তুস্সদং এই বিশেষণ আছে। যেখানে বহু লোক বাস করে, প্রচুর ধান্য জন্মে এবং 
জল ও কাষ্টের অভাব নাই এইরূপ | 


১৯০ জাতক-মঞ্জরী 


“হো’ক সে গ্রীমণী; নৰ্ম্মদচিব-বেষ্টিত 
হইয়া করুক নিত্য নৃত্য আর গীত; 
রাজা যেন তার প্রতি বিমুখ না হন, 
যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ |” 


“অদ্বিতীয় রাজ! সসাগরা পৃথিবীর 
করিয়! বিবাহ যেন সেই রমণীর 
যোড়শ সহস্র কলত্রের মধ্যে তাঁরে 
অগ্রস্থান দিয়া সদ! সমাদর করে ; 
নারীমধ্যে সেই যেন পায় শ্রেষ্ঠাসন, 
যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ |” 


“চৌদিকে বেষ্টন করি আছে দাঁসীগণ, 
সে দিকে দৃক্‌্পাত নাই; করয় ভক্ষণ 
একাকী মধুর খাদ্য যে নির্লজ্জ! নারী, 
সদ! বিকখন করে ভাগ্য আপনারি-_ 
হয় বেন সে পাপিষ্ঠা রমণী এমন, 

যে করিল, দ্বিজ, তব মৃণাল হরণ 1” ১ 


নয় জন এইরূপ শপথ করিলে মহাঁসত্ব ভাবিলেন, আমি অনষ্টকে 
ন্ট বলিতেছি, ইহার! হয় ত এরূপ সন্দেহ করিতে পাঁরে। অতএব 
আমারও শপথ কর! কর্তব্য । তিনি শপথ করিলেন :-_ 


২%. 
৩ 


খু রি 
২ oe ন নু 


“অনষ্ট হয়েছে নষ্ট বলে যেই জন, 

হয় যেন চরিতার্থ তার রিপুগণ ; 
আসক্ত বিষয়ভোগে থাকি আজীবন 
হয় যেন গৃহবাসে তাহার মরণ | 

সত্য এ শপথ ; যদি মিথ্যা ভাব মনে, 
তোমারাও এ অগতি পাবে সৰ্ব্বজনে 1” 


১ শেষের তিনটী গাথা যখাক্রমে দাদ তাপলের, কাঞ্চনকুমারীর ও দাঁপীর। * 


ভিস-জাতক ১৯১ 


ঝষি শপথ করিলে শক্ত ভাবিলেন, “ভয়ের কারণ নাই; আমি ইহাঁদের 
পরীক্ষার নিমিত্ত মণালগুলি অন্তহিত করিয়াছিলাম। ইহারা কা ম্যবস্তুসমূহ 
বহিশিক্ষিপ্ত শ্র্েক্ষপিতুবৎ ঘ্বণার্হ মনে করিয়া এবং তাহাদের দোষ কীর্তন- 
পূর্বক শপথ করিলেন। কাঁম্যবস্তগুলি এত নিন্দনীয় কেন, তাহা জিজ্ঞাস! 
করিয়৷ দেখি” এই সঙ্কল্প করিয়। তিনি দৃশ্যমান দেহ পরিগ্রহ করিয়া 
বোধিসত্বকে বন্দনপূর্ববক বলিলেন: 


“ছুটাছুটি করে লোকে যাহা পাঁইবাঁর তরে, 

দেবতা, মনুষ্য যাহ! ইষ্টকান্ত যনে করে, 

প্রিয় যনোহর যাহ! জীবলোকে, খধিগণ, 

হেন কাম্য বস্তু সব কর নিন্দা কি কারণ ?* 
মহাঁসত্ব বলিলেন :-- 


“পাপে পাপ বৃদ্ধি পায় ; দেহান্তে পাপীর 
নিশ্চয় হইবে প্রাপ্তি নরক গভীর। 
কামের এ সব দোষ করি নিরীক্ষণ, 
কাম্য বস্তু প্রশংসা না করে সুধীজন ।” 


মহাসত্বের কথা শুনিয়! শক্রের চিত্তোদ্বেগ জন্মিল, তিনি বলিলেন :__ 


“পরীক্ষিতে খধিদের চরিত কেমন, 
মৃণাল তোমার, খষি, করিম হরণ । 
সরোবর-তীরে তাহা আছিল পড়িয়া, 
রেখেছি নিভৃত স্থানে আমি কুড়াইয়!। 
নিষ্পাপ বিশুন্ধমতি এই খধিগণ ) 
করহ তোমার এই মৃণাল গ্রহণ 1” 


ইহা শুনিয়! বোধিসত্ব বলিলেন: 


“নহি মোর! নট- পাত্র ঠাট্টা তামাসার, 
নহি মোরা বন্ধু কিংবা! সখা হে তোমার ; 
কি সাহসে তবে বল, সহ্ত্রনয়ন, 

ভাবিলে খষিরা পরিহাসের ভাজন ?” 


১৯২ জীতক-মপ্রী 


ইহার পর শক্ত ক্ষমা প্রর্থন। করিলেন এবং খষিদিগকে বন্দন! 
করিয়। দেবলোকে প্রস্থান করিলেন। 


ছক" মহাভারতে (অনুশাসন পর্ব, ৯৪ম অধ্যায়) মৃণালহরণবৃত্তাস্ত-প্রলঙ্গে এইরূপ একটী আখ্যায়িক। 
আছে। একদ! শুক্র, অঙ্গিরা, অগন্তা, নারদ, পর্বত, ভৃগু, বশিষ্ঠ, কশ্যপ, গৌতম, বিশ্বামিত্র, 
জমদগ্নি, গালব, অষ্ট/বক্র, ভরদ্বাজ, অরুন্ধতী, বালখিল্যগণ এবং রাঁজধি শিবি, দিলীপ, নব, অন্বরীষ, যযাতি, 
ধুন্ধুমার ও পুরু প্রভৃতি মহাস্মার! ভগবান্‌ শতক্রতুর সহিত তীর্থভ্রমণ করিতে করিতে কৌশিকীতীর্থে 
উপস্থিত হইয়াছিলেন। তত্রত্য ব্রহ্মদরোবর হইতে অগস্ত্য মৃণাল উত্তোলন করিয়া তীরভূমিতে সঞ্চয় 
করিয়া রাখিয়াছিলেন। ইন্দ্র তাহ! অপহরণ করেন। অগস্ত্য তাহার সঙ্গীদিগকে সন্দেহ করিলে তাহারা 
খাজদেবক্ষালনার্থ একে একে শপথ করিয়াছিলেন। এই সকল শপথের মধ্যে দুই একটাতে তৎকালীন 
সমাজের চিত্র দেখিতে পাওয়া যাঁয়-__বখ। “যে আপনার মৃণাল অপহরণ করিয়াছে, সে চিকিৎস|-ব্যবসায় 
অবলম্বন, ভাঁধ্যার উপাজ্জিত ধনে জীবিকানির্ব্বাহ এবং নিয়ত শ্বশুরের অন্ন ভক্ষণ করিয়া প্রাণ ধারণ 
করুক ;* “সে গ্রামের অধ্যক্ষতা করুক” “সে দান করিয়া তাহ! কীর্তন করুক)" “সে একাকী 
উপাদেয় বস্ত ভোজন করুক?” “সে নরপতির দৌত্যকাধ্য স্বীকার করুক ;” “দে বেতন গ্রহণ করিয়া 
বিদ্কা দান করুক ;” ইত্যাদি 


দস ত্রাহস্সণ-জাতক 


পুরাকালে কুরুরাজ্যে ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্টির-গোত্রজ কৌরব্য নামে 
এক রাজা রাজত্ব করিতেন । বিদুর-নামক এক ব্যক্তি তাঁহার ধর্্মার্থানু- 
শাসক ছিলেন। কৌরব্য এমন মহাদান করিতেন যে, তাহাতে সমস্ত 
জন্বুদ্বীপের অধিবাঁসী বিস্মিত হইয়াছিল ।১ কিন্তু যাহার! এই দান লাভ 
করিয়া ভোগ করিত, তাহাদের মধ্যে এক ব্যক্তিও, অন্য কিছু দূরে থাকুক, 
পঞ্চশীল পর্য্যন্ত পালন করিত না। তাহারা সকলেই দুঃশীল ছিল; 
কাজেই রাজা এত দান করিয়াও পরিতোষ লাভ করিতে পারিতেন না। 
অনন্তর তিনি ভাবিলেন, “বিচারপূর্ববক দান করিলেই তাহ! মহাফলপ্রদ 
হয়” যে সকল ব্যক্তি শীলবান্‌, তিনি তীহাদিগকেই দান করিবার 


১ আক্ষরিক অনুবাদ করিলে বলিতে হয় “বিন্ুদ্ধ” হইয়াছিল । 


দসব্রাহ্মাণ-জীতক 


অভিলাষী হুইয়| বিদুর পণ্ডিতের সহিত মন্ত্রণা করিবার সঙ্কল্প করিলেন 
এবং বিদুর যখন তাহার সহিত দেখা করিতে গেলেন, তখন তাহাকে 
আসনে বসাইয়| শীলবান্‌ ও শাস্াভিজ্ঞ ব্রাহ্মণ আনয়ন করিতে বলিলেন। 
বিদুর বলিলেন, “মহারাজ, শীলবান্‌, শাস্ত্রজ্ঞ ও বীতকাম ব্রাহ্মণ দুর্লভ |” 


[ অতঃপর তিনি একে একে তৎকালের ব্রাহ্মণদিগের হীনবৃত্তি বর্ণনা করিতে 


লাগিলেন। গাথাগুলি বিহুরের উক্তি; কৌরব্য প্রত্যেক গাথা শুনিয়াই বলিতে 


লাগিলেন, তিনি ওরূপ ব্রাহ্মণ চাঁন না। ] 


“ব্ৰাহ্মণ, লক্ষণভেদে, 
একে একে পরিচয় 
শিকড়ে পূরিয়া থলি 
সান করি মন্ত্র পড়ি 
বৈদ্য-ব্যবসায়ী এর! 
জানি এ লক্ষণ, ভূপ, 


“ধনীদের আগে আগে 
রথণিলে পটু কেহ,’ 
পরসেবা-রত এর! 

জানি এ লক্ষণ, ভূপ, 
“কমণ্ডলু, বঙ্কদণ্ড 
রাজার পশ্চাতে ছুটে, 
স্পর্দী করে, ‘ছাড়ি নাক 
কি বা গ্রামে, কি বা বনে 
করগ্রাহী রাজভূত্য 
ছাড়ে না, এরাও ঠিক 
অথচ ব্ৰাহ্মণ নামে 

জানি এ লক্ষণ, ভূপ 


“হস্তে, পদে দীর্ঘ নখ; 
মলে আচ্ছাদিত দন্ত; 


২৫ 


দশবিধ করি দরশন ; 
সবাকার দিতেছি, রাজন্‌ । 
ওঁষধের মোড়ক বান্ধিয়া, 
বাড়ী বাড়ী বেড়ায় ঘুরিয়। ; 
তবু বিপ্র-নাষে পরিচিত! 
নিমন্ত্রণ করা কি বিহিত ?” 


করতাল বাজাইয়া যায়; 
কেহ বা সংবাদ লয়ে ধায়; 
তবু বিপ্রনামে পরিচিত ! 
নিমন্ত্রণ কর! কি বিহিত ?” 


করে লয়ে নিগমে বা গ্রামে 
ধর্ণ। দেয় ধনীদের ধামে, 

ভিক্ষা না পাইলে কোন স্থান; 
লভি মোরা পর্বত্রই দান! 
করাদায় না করি যেমন, 

সেই মত করয়ে পীড়ন। 
সমাজে ইহারা পরিচিত ! 
নিমন্ত্রণ কর! কি বিহিত ?” 


মুখ আর কক্ষ রোমাবৃত ; 
মস্তকটা ধূলি-ধূসরিত ; 


১ রথকারের বৃত্তি অতি হেয় ছিল। 


. ১৯৯ 


জাতক-মগ্রী 


ধূলিভম্মে অঙ্গ মাথা-_ 
যেন কোন কাঠুরিয়া 
অথচ সমাজে এর! 
জানি এ লক্ষণ, ভূপ, 
“হরীতকী, আমলকী, 
দীাতন, বদরি, বেল, 
ইক্ষুপুট, ধূমনেত্র,২ 
এরূপ বিবিধ পণ্য 
বণিকৃসমান তারা, 
জানি এ লক্ষণ, ভূপ, 
“কৃষি ও বাণিজ্য করে, 
কন্তা বেচে, কন্তা কেনে 
বৈশ্য বাঁ অন্বষ্ঠসম ; 
জানি এ লক্ষণ, ভূপ, 
“গ্রাম্য পুরোহিত সাজি 
শুভক্ষণ নির্ধারিতে 
খাসী করে, দাগ! দেয় 
মহিষ, শুকর, ছাগ 
গো-ঘাতক-সম এরা, 
জানি এ লক্ষণ, ভূপ, 
“অসিচন্ম্বশক্তি লয়ে 
সার্থবাহগণে যারা . 
গোপ বা নিষাদ-সম-_ 
জানি এ লক্ষণ, ভূপ, 
“অরণ্যে কুটীর বান্ধি 
শশক-বিড়াল-গোধা- 


> লকুচ-ডচুয়।, মাদার। 


লইবার জন্য ইহা ব্যবহৃত হইত। 


হঠাৎ দেখিলে মনে হয়, 
কোথা হতে হইল উদয় । 
ব্রাহ্মণ বলিয়! পরিচিত ! 
নিমন্ত্রণ কর! কি বিহিত ?” 


আম; জাম, বহেড়া, পিয়াল, 
লকুচের ১ ফল স্থরসাল, 
পন্মমধুমিশ্রিত অঞ্জন, 
বেচি যার! করে অর্থার্জন, 
তবু বিপ্র নামে পরিচিত ! 
নিমন্ত্রণ করা কি বিহিত ?” 
ছাগমেষ অর্থ-হেতু পালে, 
তনয়ের বিবাহের কালে, 
তবু বিপ্ৰ নামে পরিচিত ! 
নিমন্ত্রণ করা কি বিহিত ?” 
যজমানদত্ত ভোজ্য খায়; 
কত লোক সদা আসে যায়; 
গো-মহিষে অর্থের কারণে; 
বধি মাংস বেচে সংগোপনে ; 
তবু বিপ্র নামে পরিচিত ! 
নিমন্ত্রণ করা কি বিহিত ?” 
বৈগ্যদের যাতায়াত-পথে 
রক্ষা করে দঙ্যহস্ত হতে; 
তবু বিপ্ৰ নামে পরিচিত ! 
নিমন্ত্রণ কর! কি বিহিত ?” 
ফাদ পাতি করয়ে বন্ধন 
মৎস্ত-কৃৰ্ম্ম-সাঁদি জীবগণ ; 


‘ধূমনেত্র* এক প্রকার নালিক!। আগুনে ওষধ নিক্ষেপ করিয়া শ্বাসের সহিত টি ধৃষ টানিয়া 


সিবি-জাতক ১৯৫ 


ব্যাধবৃত্তিধারী এরা, তবু বিপ্ৰ নামে পরিচিত ! 
জানি এ লক্ষণ, ভূপ, নিমন্ত্রণ করা কি বিহিত 1” 
“সৌমধজ্ঞ-আন্তে যবে রদ্বাসনে নরপতিগণ 
তীর্থজল ঢালি দেহে করে নিজ পাপ প্রক্ষীলন, 
আসনের নিম্নে থাকে ধনলোভে কেহ সে সময় ; 
নাপিতের বৃত্তি ইহা] বিচারিয়া দেখ, মহাশয়, 
তথাপি সমাজে তারা ব্রাহ্মণ বলিয়। পরিচত ! 
জানি এ লক্ষণ, ভূপ, নিমন্ত্রণ কর! কি বিহিত ?* 


যাহারা কেবল সমাজের ব্যবহারানুসারে ব্রাহ্মণ বলিয়া গণ্য, এইরূপে 
তাঁহাদের প্রকৃতি প্রদর্শন করিয়া, ধাঁহারা প্রকৃতই ব্রাক্মণপদবাচ্য, বিছুর 
অতঃপর তীহাঁদের চরিত্র বর্ণন করিলেন :-- 

“শীলবান্‌ শীস্তাভিজ্ঞ আছে, দেব, অনেক ব্রাহ্মণ 

বীতকাম ; যোগ্য যারা অন্ন তব করিতে ভোজন । 

একাহারী ; সুরা তারা ভ্রমেও না পরশে কখন; 

ঈদৃশ ব্রাহ্মণ, তৃপ, আনিব করিয়া নিমন্ত্রণ” 


ক" প্রকৃত ব্রাহ্মণ কাহাকে বলা যায়, ধর্ম্মপদ্দের ব্রাহ্মণবর্গে তাহ| বিবৃত আছে। 


সিন্বি-জাতক্ক 
(১) 


পুরাকালে শিবি রাজ্যে অরিষ্টপুর নগরে শিবি মহারাজ রাজত্ব 
করিতেন। মহাসত্ব তাহার পুক্ররূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। লোকে 
তাহার নাম রাখিয়াছিল শিবিকুমার। তিনি বয়ঃপ্রাপ্তির পর তক্ষশিলা য় 
গিয়া বিদ্ভাশিক্ষা করেন এবং রাজধানীতে প্রত্যাগমনপূর্বক পিতার নিকট 
বিদ্ভার পরিচয় দিয়া গুপরাজ্য লাভ করেন। কালক্রমে শিবি মহারাজের 


১৪৬ জাতক-মগ্তরী 


মৃত্যু হইলে শিবিকুমাঁর রাজা হইলেন এবং অগতিগমন ১ পরিহার করিয়া 
দশবিধরাজধন্্ন ২ প্রতিপাঁলনপূর্ববক যথাধর্ম্ম রাজত্ব করিতে লাঁগিলেন। 
তিনি নগরের চতুদ্বরে, নগরের মধ্যে এবং প্রাসাদের দ্বারে ছয়টা 
দানশীল নিম্মাণ করাইয়া প্রতিদিন ছয় লক্ষ মুদ্রা বিতরণপূর্ববক মহাদান 
করিতেন এবং অষ্টমী, চতুর্দশী ও পূর্ণিমায় নিজে দানশালায় গিয়া বিতরণ 
পৰ্য্যবেক্ষণ করিতেন! 

একদা পুণিমা তিথিতে তিনি প্রাতঃকালে সমুচ্ছিতশ্থেতচ্ছ্র 
রাজপল্যঙ্কে উপবেশনপূর্ববক নিজের দানকর্ম্মের কথ! চিন্তা করিতেছিলেন। 
তিনি দেখিলেন, এমন কোন বাহ্য বস্তুই নাই, যাহ! তিনি দান করেন নাই। 
তখন তাহার মনে হইল, ‘দান করি নাই, এমন কোন বস্তু ত দেখিতে 
পাইতেছি নাঁ। কিন্তু কেবল বাহ বস্তুর দানে আমার তৃপ্তি হইতেছে 
না। আমার ইচ্ছা হইতেছে যে, আধ্যাত্মিক * দান করি । অহো! 
আজ যদি আমার দাঁনশালায় কোন যাঁচক উপস্থিত হইয়া বাহ বস্তু 
প্রার্থনা না করে এবং আধ্যাত্মিক বস্তুর নাম লয়! যদি কেহ আমার 
হৃদয়মীংস চায়, তবে শেল-দ্বারা আমি বক্ষঃস্থল বিদীর্ণ করিব এবং লোকে 
যেমন নিম্মল জল হইতে সনাল পদ্ম উত্তোলন করে, সেইরূপে রক্তবিন্দু- 
আবী হৃৎপিণ্ড বাহির করিয়া তাহাকে দান করিব। যদি কেহ আমার 
দেহের মাংস চায়, লোকে যেমন বাটালি দিয়া কাঠ কাটে, আমিও 
সেইরূপ নিজের শরীর টুকরা টুকরা করিয়া দিব। যদি কেহ আমার রক্ত 
চায়, আমি তাহার মুখ, অথবা সে যে পাত্র আনিবে তাহা পূর্ণ করিয়া 
রক্ত দিব। যদি কেহ বলে যে, “আমার গৃহে কাজকর্ম্ম চলিতেছে না; 
চল, আমার দাসত্ব কর গিয়া,» আমি রাজবেশ ত্যাগ করিয়া বাহিরে 
যাইব, আপনাকে দীস বলিয়া প্রচার করিব এবং দাসত্ব করিব। যদি 
কেহ আমার চক্ষু দুইটা চায়, লোকে যেমন তাঁলশীস বাহির করে, 
আমিও সেইরূপে চক্ষু দুইটা উৎপাটন করিয়। দিব ।, 


» ছন্দ, দ্বেষ, মোহ ও ভয় এই চারিটা 'অগতি+ বলিয়। কথিত হয়। 
» দশরাজধর্ম যখা__দান, শীল, ত্যাগ, অক্রোধ, অবিহিংসা, ক্ষান্তি, আর্জব, মার্দব, তপ, 
অবিরোধন । ৬ অর্থাৎ যাহা আত্মদেহের অংশ। 


সিবি-জাতক ১৯৭ 
এইরূপ চিন্তা করিয়া শিবিকুমার গন্ধোদকপূর্ণ ষোলটা কলসী- 
দ্বারা স্থান করিলেন, সর্বববিধ অলঙ্কারে সজ্জিত হইলেন এবং নানাবিধ 
উৎকৃষ্ট রসযুক্ত খাদ্য আহার করিয়া অলঙ্কৃত হস্তিবরের স্কন্ধে আরোহণ- 
পূর্বক দাঁনশালায় গমন করিলেন । 
এদিকে দেবরাজ শত্রু তাঁহার অধ্যাশয় জানিতে পারিয়া ভাবিতে 
লাগিলেন, শিবিরাজ স্থির করিয়াছেন যে, অদ্য কোন যাঁচক উপস্থিত 
হইয়া প্রার্থনা করিলে নিজের চক্ষু উৎপাটনপুর্ববক তাহাকে দান 
করিবেন। কিন্তু তিনি কি এরূপ দুষ্ষর কাধ্য করিতে সমর্থ হইবেন? 
এই প্রশ্নের মীমাঁংসার্থ শত্রু জরাগ্রন্ত অন্ধব্রা্ষণের বেশে রাজার গমনপথে 
এক উন্নত স্থানে দাঁড়াইলেন এবং রাজা যখন সেখান দিয়! দাঁনশীলায় 
যাইতেছিলেন, তখন হস্তপ্রসারণপুর্ববক তাঁহার জয় ঘোষণা করিলেন। 
রাজা তাহার দিকে হস্তী চাঁলাইয়। জিজ্ঞাসা করিলেন, “ঠাকুর, আপনি 
কি বলিলেন ?” শক্ত উত্তর দিলেন, “মহারাজ, আপনার দানশীলতা- 
সম্ভূত৷ কীর্তিঘোষণায় নিখিলভুবন পরিপূর্ণ; আমি অন্ধ, আপনি 
দিচক্ষুত্মান্‌ 1” অনন্তর ব্রাহ্মণ চক্ষু যাচ্ছা করিলেন : = 


“দুরদেশ হতে এ অন্ধ স্থবির আসিয়াছে, ভূপ, যাচিতে নয়ন; 
একটা নয়ন কর যদি দান একনেত্র হব আমর! হুজন।” 


ইহ! শুনিয়। মহাসত্ব ভাবিলেন, 'অহো! আমার কি পরম লাভ 
হইল! আমি এই চিন্তাই করিয়া প্রাসাদ হইতে আসিতেছি। অদ্য 
আমার মনোরথ পরিপূর্ণ হইবে। যাহা পূর্বের দান করি নাই, আজ 
তাহাই দান করিব । 

সত 8 ০০ পূ 

তিনি প্রফুল্লচিত্তে বলিলেন, “তুমি একটা চক্ষু চাহিতেছ ; আমি 
তোমাকে . দুইটী চক্ষুই দান করিব।” অনন্তর তিনি ভাবিলেন, 
‘সভায় বসিয়া চক্ষু উৎপাটন করা ভাল হইবে না।॥ এজন্য তিনি 
্রান্মণকে, লইয়| অন্তঃপুরে প্রবেশ করিলেন এবং রাজাসনে উপবেশন- 


১৯৮ জাতক-মগ্ররী 


তুলিয়া ফেল» » 
রাজা নাকি নিজের চক্ষু দুইটা তুলিয়া কোন ত্রাহ্মণকে দান করিবেন, 
এই সংবাদে অচিরে সমস্ত নগরে তুমুল কোলাহল উপস্থিত হইল । 
তখন সেনাপতি প্রভৃতি রাজার প্রিয়পাত্রগণ, নগরবাসী এবং অস্তঃপুর- 
বাসিনী সকলে সমবেত হইয়া রাজাকে বারণ করিতে লাগিলেন। 
৬ 5৫ ন পদ 
কিন্তু রাজা বলিলেন :-_ 
“দিব বলি পুনঃ না দিতে মনন যে করে, তাহারে ধিক্‌ শতবার; 
ভূমিতে পতিত পাশ উত্তোলন করি পরে সেই গলে আপনার” 


অমাত্যেরা জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, আপনি কি কামনায় 
আপনার চক্ষু দান করিবেন? 
সঙ্কল্প, নৃমণি, লভিতে কি ফল?-- আয়ু, কিংবা রূপ কিংবা! সুখ, বল । 


শিবি দেশে ভূমি রাজা সর্বোত্তম, এখ্বর্যে কেহই নহে তব সম ; 
পরলোক-হেতু ত্যজিবে এ সব! দিবে নিজ চক্ষু! একি বুদ্ধি তব ?” * 


ইহার উত্তরে রাজা বলিলেন, 


“ধন, পুত্র, যশ, রাজত্ব, বিভব-_ দিব চক্ষু আমি না পেতে এ সব! 
দান সাধুদের ধৰ্ম্ম চিরন্তন, তাই দানে তৃপ্তি পায় মোর মন 1? * 


১ মূলে “সৌধেহি” আছে। ইহার অর্থ শোধন করা ব| ঝাট দিয়া ফেলা। . ব্রাহ্মণকে যাহা 
দিয়াছেন, নিজের শরীরে তাহ! এখন আবর্ভনামাত্র, শিবিরাজের মনে, বোধ হয়, এইভাব হইয়াছিল। 
২ অর্থাৎ আপনি ্রশ্ব্্য প্রভৃতি দৃষ্টকল ত্যাগ করিয়া পরলোকে অদৃষ্ট কললাভের আশার চক্ষু দান 


করিতেছেন কেন? 
৩ এই গাথার ব্যাখ্যায় টাকাকাঁর চরিয়পিটকের একটা গাথা তুলিয়াছেন :-- 
চক্ষু ছুটী নয মোর অগ্রীতিভাজন ; 
নিজ দেহ ছে আমি ভাবি না কখন। 
সর্বজ্ঞতা সব চেয়ে কিন্তু প্রিয্তর ; 


তাই চক্ষু দিতে আমি হই না কাতর । 


দিবি-জাতক ১৯৯ 


মহাসত্বের কথায় অমাত্যের! নিরুত্তর হইলেন । তখন মহাসত্ব পীবক 
বৈগ্ধকে বলিলেন, 


“সখা, তুমিঃমিত্র, সীবক আমার ; 
বৈগ্থশান্ত্রে তব আছে অধিকার । 
রাখ মোর কথা, করি উৎপাটন 
চক্ষু ছুটী কর যাচকে অর্পণ । 
করিতে এ দান হইয়াছে সাধ ; 
তোমার ইহাতে নাহি অপরাধ 1৮ 


সীবক বলিলেন, “মহারাজ, বিবেচনা করিয়া দেখুন, চক্ষু দান কর 
বড় কঠিন কাজ।” রাজা বলিলেন, “সীবক, আমি বিবেচন। করিয়া 
দেখিয়াছি; তুমি বিলম্ব করিও না; আমার সঙ্গে বেশী কথা বলিও না11” 
তখন সীবক ভাঁবিলেন, ‘আমার মত সুশিক্ষিত বৈচ্ভের পক্ষে রাজার চক্ষুতে 
শল্স প্রয়োগ কর! যুক্তিযুক্ত নহে। তিনি নানাবিধ ওষধ চূর্ণ করিয়। 
একটা নীলপন্সের উপর ছড়াইয়। দিলেন এবং এ পদ্ম রাজার দক্ষিণ চক্ষুতে 
বুলাইতে লাগিলেন। অমনি চক্ষুর গোলক ঘুরিয়া গেল এবং দারুণ 
বেদনা! জন্মিল। সীবক বলিলেন, “মহারাজ, ভাবিয়া দেখুন; এখনও 
আমি প্রতিকার করিতে পারি” রাজা উত্তর দিলেন “না ভাই, . 
বিলম্ব করিও ন1 1৮ 

সীবক আবার পক্সটার উপর সেই গুড়া ছড়াইয়! রাজার চক্ষুতে 
বুলাইলেন; তখন চক্ষুটা কোঁটর হইতে বাহিরে আসিল; বেদনাও 
পূর্ববাপেক্ষা অধিক হইল।” সীৰক বলিলেন, “মহারাজ, এখনও ভাবিয়া 
দেখুন; এখনও আমি প্রতিকার করিতে পারিব।” রাজা বলিলেন, “না; 
বৃথ। বাক্যব্যয় করিতেছ কেন?” | 

সীবক তৃতীয়বারে পদ্মটায় তীক্ষবীর্য্য ওষধ মাখিয়া রাজার চক্ষুর নিকটে 
ধরিলেন; ওঁষধের প্রভাবে অক্ষি-গোলক ঘুরিতে ঘৃূরিতে কোটির হুইতে 
নিষ্জান্ত হয়৷ কেবল একটা ন্সায়ু-সূত্রীবলম্বনে ঝুলিতে লাগিল। এবারও 
সীবক “বলিলেন, “নরনথ, আরও একবার ভাবিয়া দেখুন, এখনও 


২০০ জাতক-মঞ্তরী 


প্রতিকার করা অসাধ্য নহে ।” রাজা উত্তর দিলেন, “কেন বার বার 
প্রপঞ্চ করিতেছ ?” তখন তিনি দুঃসহ বেদনা অনুভব করিতেছিলেন; 
ক্ষত হইতে রক্ত পড়িয়া পরিহিত বন্ত্র ভিজিয়া গিয়াছিল। রাজার 
অন্তঃপুরবাঁসিনীরা ও অমাত্যেরা তাহার পাঁদমূলে পড়িয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন 
করিতে করিতে বলিতে লাগিলেন, “মহারাজ, চক্ষু দান করিবেন ন! ৷» 
করিও না।৮ “যে আজ্ঞা, মহারাজ,” এই কথা বলিয়৷ সীবক বাম হস্তে 
রাজার চক্ষুটী ধরিলেন এবং দক্ষিণ হস্তে শস্ত্র গ্রহণপুর্ববক সীয়ুসূত্র ছেদন 
করিয়৷ রাজার হস্তে চক্ষুটা স্থাপন করিলেন। রাজ বাম চক্ষু দিয়! দক্ষিণ 
চক্ষুটী দেখিলেন এবং বেদনা সহ্য করিয়া ত্রাহ্গণকে ডাকিয়। বলিলেন, 
“আঙ্গুন, ঠাকুর; আমার নিকট সর্বজ্ঞতারপ চক্ষু এই চক্ষু অপেক্ষ। 
শতগুণে, সহজ্রগুণে প্রিয়তর। ইহাতেই বুঝিবেন, আমি কি উদ্দেশ্যে 
এই কার্ধ্য করিলাম” অনন্তর তিনি ব্রাহ্মণকে চক্ষুটা দিলেন, ব্রাহ্মণ 
তাহা তুলিয়! নিজের অক্ষিকোটরে স্থাপন করিলেন; দৈবানুভাঁববশতঃ উহা 
সেখানে বিকশিত নীলোতপলের ন্যায় শোভা পাইতে লাগিল। মহাসত্ব 
বাম চক্ষু দিয়। সেই চক্ষু দেখিয়। ভাঁবিলেন, “অহো ! আমার অক্ষিদান 
সার্থক হইয়াছে! তিনি মনে মনে পরমা প্রীতি লাভ করিয়! পুলকিত 
হইলেন এবং ব্রাহ্মণকে অপর চক্ষুটাও দান করিলেন। শক্র সেটাও নিজের 
অক্ষিকোটরে স্থাপনপূর্ববক রাজভবন হইতে নিষ্্রান্ত হইলেন। সমবেত 
জনসঙ্ঘ দেখিতে পাইল যে, তিনি নগরের বাহিরে গেলেন। অনন্তর তিনি 
দেবনগরে প্রস্থান করিলেন। 


(২ 9 


অল্পদিনের মধ্যেই রাজার অক্ষিকৌঁটর পূর্ণ হইতে আরম্ভ করিল। 
কিন্তু পুরিবার কালে উহ! পূর্বের মত হইল না; উর্ণাপিগু-সদৃশ একটা 
মাংসপিণ্ড উদ্গত হইয়া কোটর পুর্ণ করিল। তখন রাজার চক্ষু দুইটা 
চিত্রিত চক্ষুর ন্যায় প্রতীয়মান হইতে লাগিল, কিন্তু বেদন! দূর হইল । 


গণ্ডতিন্দু'জীতক ২০৭ 


আনিয়! দিবেন রাজ! কুমারীর ভর্তা, 
একথা শুনিলি তুই বল দেখি কোথা 1” 


ইহার উত্তরে বুদ্ধ বলিল: 


“অন্যায় কিছুই আমি বলি নাই, শুন, হে ব্রাহ্মণ ) 
নিন্দিলাম ব্ৰহ্মদত্তে, নয় তাহা কু অকারণ। 
অরক্ষিত, অসহার তারই দোষে জানপদগণ ; 
অন্তাঁয় করের ভারে প্রজাদের হয় উৎপীড়ন। 
রাত্রিকালে দস্থ্যগণ, উৎগীড়ক করগ্রাহী দিনে 
প্রজার সর্বস্ব নুঠে; বল তারা বাঁচিবে কেমনে? 
যেমন পাপিষ্ঠ রাজ! কর্ম্মচারী সব সেই মত; 
ধর্মজ্ঞান নাই কারো; সদ! তারা অত্যাচারে রত। 
ত্রীকেও ছুর্ধহ ভাবে লোকে, হেন কষ্টের সময় ; 
কুমারীর ভাগ্যে তবে পতিলাভ কি প্রকারে হয়?” 


রাজা ও পুরোহিত দেখিলেন, বৃদ্ধার কথাও যুক্তিবিরুদ্ধ নছে। 
অতঃপর অগ্রসর হইয়া তাহারা এক কর্ষকের স্বর শুনিতে পাইলেন। 
ক্ষেত্র কৰ্ষণ করিবার সময়ে এ ব্যক্তির শালিক নামে একটা বলদ 
লাঙ্গলের আঘাতে শুইয়া পড়িয়াছিল। ইহাতে সে রাজার উপর রোষ 
করিয়া বলিতেছিল, 


“লাঙ্গলের ফালে বিদ্ধ হইয়| যেমন 
হতভাগ্য বলীবর্দ করেছে শয়ন, 
রণক্ষেত্রে শক্তিবিদ্ধ হ’য়ে সে প্রকার 
পতন হউক শীঘ্ৰ পঞ্চাল-রাজার 1৮ 


পুরোহিত ইহাকে বাধা দিতে গিয়া বলিলেন, 


“পঞ্চালের প্রতি তোর অকারণ রোষ ; 
অভিশাপ দিদ্‌ তীরে নিজে করি দোষ!” 


২০৮ 
ইহাঁর উত্তরে কর্ষক বলিল : = 


“পঞ্চালের প্রতি মোর 
সেই যে প্রকৃত দোষী, 
অরক্ষিত, অসহায় 
অগ্ঠায় করের ভারে 
রাত্রিকালে দন্থ্যগণ, 
প্রজার সর্বস্ব লুঠে ; 
যেমন পাপিষ্ঠ রাঁজা, 
ধর্ম্মন্ঞান নাই কারো) 
গৃহিণী সকাল বেল! 
রাজপুরুষেরা আসি 
আবার রান্ধিতে ভাত 
না খাইয়া সারাদিন 
কখন আনিবে ভাত, 
ফালে বিন্ধি সে সময়ে 


জীতক-মঞ্রী 


হয় নাই রোষ অকারণ ; 
বলিতেছি, শুন, হে ব্ৰাহ্মণ : 
তাঁরই দেষে জানপদগণ ; 
প্রজাদের হয় উৎপীড়ন। 
উৎগীড়ক করগ্রাহী দিনে 
বল, তারা বাঁচিবে কেমনে? 
কর্মচারী সব সেই মত) 
সদা তারা অত্যাচারে রত । 
রেন্বেছিল ভাত মোর তরে; 
খেয়ে গেল সব জোর ক/রে! 
হয়েছিল বিকাল নিশ্চয় ; 
জলে পেট ক্ষুধার জালায়। 
পথ পানে দেখি তাকাইয়! ; 
বলদট! গিয়াছে মরিয়া ।” 


ইহার পর রাজ! ও পুরোহিত আরও অগ্রসর হইয়া একটা গ্রামে বাস! 
লইলেন। পরদিন প্রাতঃকালে একটা দুষ্ট গাই চাট মারিয়া! দোগ্জাকে 
দুধস্ুদ্ধ ধরাশায়ী করিল। লোকটা গড়াগড়ি দিতে দিতে নিম্নলিখিত 


গাথায় ব্রহ্মদত্তকে অভিশাপ দিল: 


“গবীপদাঘাতে অস্থি ভাঙ্গিল আমীর, 
দুঞ্ধসহ দুগ্ধভাণ্ড হ’ল চুরমার। 
নিপাতিত এইরূপে যেন রণস্থলে 
অরাতির খঙ্জাঘাত কররে পঞ্চালে !” 


ইহ! শুনিয়া পুরোহিত বলিলেন, 


“বলদটা ফালে বিদ্ধ, দুধ ফেলে গাই; 
ইথে কেন বন্ধদত্তে দোষ দাও, ভাই ?” 


গণ্ডতিন্দু-জাতক 


ইহার উত্তরে দোগ্ধা বলিল : = 


“পঞ্চালই নিন্দার যোগ্য, 
তাহাকেই সে কারণে, 
অরক্ষিত, অসহায় 
অন্যায় করের ভারে 
রাত্রিকালে দস্থ্যগণ, 
প্রজার সর্বস্ব লুঠে, 
যৈমন পাপিষ্ঠ রাজা, 
ধর্মজ্ঞান নাই কারো, 
গাইট। বড়ই দুষ্ট, 

এই জন্য এত দিন 
রাজার লোকের এবে 
না পেয়ে কোথাও দুধ 


অন্ত কেহ নিন্দাভাগী নয় ; 
নিত্য অভিশাপ দিতে হয়। 
তারই দোষে জানপদগণ ; 
প্রজাদের হয় উৎপীড়ন। 
উৎপীড়ক করগ্রাহী দিনে 
বল, তারা বাঁচিবে কেমনে? 
কর্মচারী সব সেই মত) 
সদা তারা অত্যাচারে রত । 
বনে সদা পলাইয়া যার) 
করি নাই দোহন তাহায়। 
তাড়া! বড় দুধের কারণ; 
করিলাম ইহাকে দোহন |” 


রাজা ও পুরোহিত দেখিলেন, লোকটা অন্যায় বলে নাই। তাহার 
অতঃপর এ গ্রাম ত্যাগ করিয়া! রাজপথ ধরিয়া নগরাভিমুখে চলিলেন। 
পথে একটা গ্রামে রাজন্ব-সংগ্রাহকের।৷ তলোয়ারের খাপ তৈয়ার করিবার 
জন্য একটা পাঁচরঙ্গ। বাছুর ১ মারিয়া তাহার চীমড়া তুলিয়। লইয়াছিল। 
ইহাতে গবীটা৷ শোৌকাঁতুর! হইয়! ঘাস-জল ত্যাগ করিয়াছিল; সে হা্ব! 
হান্বা রবে কেবল ইতঃস্ততঃ ছুটাছুটি করিত। তাহার দশ! দেখিয়৷ গ্রাম- 
বালকের রাজাকে এই বলিয়া অভিশাপ দিতেছিল :-_ 
“হারাইয়া বৎস, গবী হান্বারবে ধায়) 
দেখিলে ছুর্দশা এর বুক ফাটি যায় 
পঞ্চাল নির্বংশ হোক ; শোকে তাপে যেন 
শীর্ণকায়ে হা-হুতাশ করে সে এমন ।” 


ইহ! শুনিয়া পুরোহিত বলিলেন, 


“পাল হ”তে ছুটি গরু হাম্বা রবে ধায়; 
অপরাধ পঞ্চালের কি আছে তাহায় ?” 


* ১ মূলে 'কবর বং, আছে। কবর-শবল, চকর! বকর, পাচরঙ্গ। | 


২৭ 


২১৩ জাঁতক-মঞ্জরী 
*" ইহার উত্তরে গ্রামবালকেরা বলিল :-_ 


“পঞ্চালেরই অপরাধ অন্য কেহ অপরাধী নয়; 
তাহাকেই সে কারণে সদ! অভিশাপ দিতে হয়। 
অরক্ষিত অসহায় তারই দোষে জানপদগণ ; 
অন্যায় করের ভারে প্রজাদের হয় উৎপীড়ন। 
রাত্রিকালে দস্থ্যগণ, উৎপীড়ক করগ্রাহী দিনে 
প্রজার সর্বস্ব লুঠে, বল তারা বাঁচিবে কেমনে ? 
যেমন পাপিষ্ঠ রাজা, কর্মচারী সব সেই মত; 
ধর্মজ্ঞান নাই কারো, সদা তার! অত্যাচারে রত” 


রাজা ও পুরোহিত বলিলেন, “তোমাদের কথা সত্য!” অনন্তর 

তাহারা সে স্থান হইতে চলিয়া গেলেন। পথে একটা শুল্ক পুক্ষরিণীতে 
কয়েকটা কাক ভেকগুলাকে তুণ্ডে বিদ্ধ করিয়া খাঁইতেছিল। তীহারা 
এই স্থানে উপস্থিত হইলে বৌধিসত্ব নিজের অনুভাববলে একটা মণ্ডুকের 
দ্বারা বলাইলেন, 

“কাক থাকে গ্রামে, আর আমি থাকি বনে; 

তবু তারা আজ মোরে খাইল এখানে । 

সপুত্ৰ পঞ্চাল-রাজ হোক্‌ রণে হত ; 

শৃগাঁলকুদ্ধুরে তারে খা’ক এই মত।” 


ইহ! শুনিয়া পুরোহিত এ মণ্ডুকের সহিত নিম্নলিখিত গাথায় আলাপ 
করিলেন: 
“ভাব কি, মও্ুঁক, রাজা পারেন রক্ষিতে 
ছোট-বড় যত প্রাণী আছে এ মহীতে ? 
কাকে খাবে ক্ষুদ্র জীব তোমার মতন; 
রাজার অধর্ম এতে হবে কি কারণ ?” 


ইহার উত্তরে মণ্ডুক বলিল: 


“ব্রহ্মচারী বট তুমি; নাই কিন্ত ধর্মজ্ঞান) 
চাটুবাক্য বলি শুধু তুষিছ রাজার কাণ। 


উম্মদন্তী-জীঁতিক ২১১ 
রাজ্য গেল অংঃপাতে, প্রজা করে হাহাকার; 
তবু কর গুণগান তোমা সবে এ রাজার ! 
হইত সুরাজ্য যদি, শস্তপুর্ণা বন্থন্ধরা, 

হ’ত যদি প্রজ সুখী, নিত্য নিত্য দিত তার! 
অগ্রপিণ্ড বলিরূপে, খেয়ে তাহ! কাকগণ 
মাদৃশ জীবেরে খেতে চাছিত না কদাচন |” ১ 


রাজা ও পুরোহিত দেখিলেন, বনবাসী তিধ্যগ্ষোনিসম্তৃত মণ্ডুক পর্য্যন্ত 
তীহাঁদিগকে অভিশাপ দিতেছে । তাহারা নগরে ফিরিয়া গেলেন, 
যথাধৰ্ম্ম রাঁজ্যপাঁলনে প্রবৃত্ত হইলেন এবং মহাসত্বের উপদেশ স্মরণ করিয়া! 
দানাদি পুণ্যানুষ্টান করিতে লাগিলেন। 


উ্মদভ্তী-ভ্কীতিক্ ২ 


পুরকালে শিবিরাজ্যে অরিষ্টপুর নগরে শিবি-নামক এক রাঁজা 
ছিলেন। বোধিসত্ব তাঁহার অগ্রমহিষীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। 
তাহার নাম হইয়াছিল শিবিকুমার। এ সময়ে সেনাপতির একটা পুত্র 
জন্মিয়াছিল; তাহার নাম রাখা হইয়াছিল অহিপাঁরক। কুমারঘয় 
পরস্পরের খেলার সাথা ছিলেন। যখন তাহার! বড় হইয়। ক্রমে 
_ ষৌঁড়শবর্ষে উপনীত হইলেন, তখন তক্ষশিলায় গিয়া বিদ্যাশিক্ষা করিলেন। 
তাহারা সেখান হইতে ফিরিলে রাজ! বোধিসত্বকে রাজ্য দান করিলেন ; 
রোধিসত্ব অহিপারককে সৈনাপত্য দিয়া যথাধর্ম্ম রাজত্ব করিতে 
লাগিলেন । 


১ ভূতবলিপ্রদান পঞ্চ মহাষজ্জঞের অন্যতম । এই বলি থায় বলিয়া কাকের অগ্ঠতম নাম 
‘গৃহবলিভুক্‌’ 
২ জাতকমালায় 'উন্মাদয়ন্তী’; কথাদরিৎমাগরে ‘উন্মাদিনী’ । 


২১২ জাতক-মঞ্জরী 

অরিষ্টপুর নগরে অশীতিকোটি-বিভবসম্পন্ন তিরীটবৎস নামে এক শ্রেষ্ঠী 
ৰাস করিতেন । তীহার একটা পরমস্থন্দরী, সৌভাগ্যবতী, সর্ববস্থলক্ষণ- 
সম্পন্ন! কন্যা জন্বিয়াছিল। নামকরণদিবসে এই বালিকাটীর নাম রাখা 
হইয়াছিল উন্মাদিনী । মোড়শবর্ম বয়সে এই বালিকা লোকাতীত 
ীন্দর্ধ্যবতী বিদ্যাধরীর ন্যায় প্রতীয়মান হইত। সাধারণ লোকের যে 
কেহ ভাহাকে দর্শন করিত, সেই প্রক্ৃতিস্থ থাকিতে পারিত না,_ 
স্থরাপানোম্মত্তের ন্যায় আত্মহারা হইত। একদিন তিরীটবস রাঁজদর্শনে 
গিয়া বলিলেন, “মহারাজ, আমার গৃহে একটা স্ত্রীরত্ব জন্মিয়াছে; সে 
সর্ববাংশে রাজভোগের যোগা। আপনি কোন লক্ষণবিদ লোক-ছ্বারা 
তাহাকে পরীক্ষা করাইয়া যাহ! ইচ্ছা করিতে পারেন।” রাজা ইহাতে 
সম্মত হইয়| কয়েকজন ব্ৰাহ্মণ পাঠাইলেন। তাহারা শ্রেষ্ঠীর গৃহে গিয়া 
ঘথেষ$ আঁদর-অভ্যর্থনা পাইলেন। তাহার! পায়স ভোজন করিতেছেন, 
এমন সময়ে উন্মাদিনী সর্ববালঙ্কারে বিভূষিত হইয়া তাঁহাদের নিকটে 
' উপস্থিত হইলেন। তাহাকে দেখিবামাত্ৰ ব্রাহ্মণের! আত্মসংবরণে অসমর্থ 
হইলেন । তীহাঁরা আত্মহারা! হইয়া, নিজেদের ভোজন যে অসম্পূর্ণ 
রহিয়াছে, তাহা পর্ধ্যন্ত ভুলিয়া গেলেন। কেহখাছ্ের গ্রাস হাতে লইয়৷ 
যেন উহা! খাইতেছেন ভাবিয়া! নিজের মাথায় তুলিয়! রাখিলেন ; কেহ 
ঘরের মাঝখানে, কেহ বা দেওয়ালের গায়ে ছুড়িয়া ফেলিলেন। ফলতঃ 
সকলেই উন্মত্তের ন্যায় হইলেন । তাহাদের এই দশা দেখিয়া উন্মাদিনী 
ভাঁবিলেন, ‘এই লোকগুলাই না কি আমি স্লক্ষণা বা অলক্ষণা তাহ! 
নির্ণয় করিবে!’ তিনি অনুচরদিগকে আদেশ দিলেন, “গলাধাকা দিয় 
এই বেহায়া শুলাকে বাড়ীর বাহির করিয়া দাও ।” এইরূপে অবমানিত 
হইয়া ব্রাহ্মণের! ক্রুদ্ধ হইলেন; তাহার! রাজবাড়ীতে ফিরিয়া! বলিলেন, 
“ মহারাজ, মেয়েটা কাঁলকর্ণী; সে আপনার পত্রী হইবার উপযুক্ত নহে ৷” 
উন্মাদিনী কালকণী, এই বিশ্বাসে রাজা তাঁহাকে আনয়ন করাইলেন না। 
এই বৃত্তান্ত শুনিয়া উন্মাদিনী ভাবিলেন, “কালকর্ণী মনে করিয়া রাজ। 
আমাকে গ্রহণ করিলেন না; যাহার! কাঁলকর্ণা, তাহারা আমার 
মতই হয় বটে! বেশ, যদি কখনও রাজার দেখা পাই, তৃখন বুঝ 


উম্মাদন্তী-জাতক ২১৩ 


যাইবে আমি কেমন কালকর্ণী। উন্মাদিনী এইরূপে রাজার প্রতি 
রৌষ পোষণ করিতে লাঁগিলেন। অতঃপর উন্মাদিনীর পিতা তাহাকে 
অহিপাঁরকের হস্তে সম্প্রদান করিলেন। উন্মাদিনী পতির প্রিয়া ও 
মনোরম! হইলেন । 


একদা অরিষ্টপুরে কারত্িকোৎসব ঘোষিত হইল; নগরবাসীর! কার্তিকী 
পুণিমার দিন নগর স্থুসজ্ভিত করিল। অহিপারক নিজের রক্ষণীয় স্থানে 
যাইবার কালে উন্মাদিনীকে বলিলেন, “ভদ্রে, অদ্য কাঁত্তিকোৎসব। 
রাজ! নগর প্রদক্ষিণ করিতে বাহির হইয়৷ প্রথমে এই গৃহের দ্বারেই 
আসিবেন। কৃমি তাহাকে দেখা দিও না। তোমাকে দেখিলে .তিনি 
কিছুতেই আত্মসংবরণ করিতে পারিবেন না” অহিপারক চলিম্ 
যাইবার সময়ে উন্মাদিনী বলিলেন, “আমার কর্তব্য আমি বুঝিয়া 
লইব।” অনন্তর অহিপারক প্রস্থান করিলে তিনি দাসীকে আছজ্ঞ৷ 
দিলেন, “রাজ! যখন দরজার কাছে আসিবেন, তখন আমাকে খবর 
দিবি।” 

ক্রমে সূর্য্য অস্ত গেল, পুর্ণ চন্দ্র উদিত হইল; দেবপুরীর ন্যায় স্থসজ্জিত 
অরিষ্টপুরের সর্ববদিকে দীপমালা প্রন্ছলিত হইল; রাজ! সর্ববীলঙ্কারে 
বিভূষিত হইয়া আজানেয় * অশ্ববাহিত রথে আরোহণ করিয়া! অমাত্যগণে 
পরিবৃত হইয়া মহ।সমারোহে নগর প্রদক্ষিণ করিতে যাত্রা করিলেন এবং 
সর্ববপ্রথমে অহিপারকের গৃহদ্বারে উপস্থিত হইলেন। এ গৃহ মনঃশিলা- 
বর্ণের প্রাকাঁর-দ্বারা বেষ্টিত, তোরণ ও অট্রালকযুক্ত, স্থশোভিত ও পরম 
রমণীয় ছিল। দাঁসী রাজার আগমনসংবাদ দিলে উন্মাদিনী পুস্পকরণ্ড 
হস্তে লইয়া কিন্নরীলীলায় বাঁতায়নের নিকটে দীড়াইয়া রাজার মস্তকে 
পুস্প নিক্ষেপ করিলেন। রাজ! উদ্ধদিকে দৃষ্টিপাত করিয়া তাহাকে 
দেখিতে পাইলেন এবং তৎক্ষণাৎ এমন মত্ত হইলেন যে, তাহার 
আত্মসংবরণের ক্ষমতা রহিল না, এ গৃহ যে অহিপারকের ইহাঁও 


ও 8 আঞজানেধ্_উৎকৃষ্ট জাতীয় (০1991) bred). 


২১৪ রি  জাতক-মঞ্জরী 
তাহার জানিবার সাধ্য থাকিল না। তিনি সারথিকে জিজ্ঞাসা করিলেন, 
“এ রমণী কে?” 


% Cs Cy রঃ 3 


সারথি বলিলেন “মহারাজ, ইনি মহদ্ধি, মহাঢ্য, মহাভাগ্যবান্‌ আপনার 
হিতকাম অমাত্য অহিপারকের পত্বী। ইহার নাম উন্মাদিনী ।” 

ইহা শুনিয়া রাজা এ রমণীর নামের প্রশংসা করিয়া একটী গাথা 
বলিলেন :__ 


“অহে! এর মাতীপিতা, আত্মীয়স্বজন 
কি সুন্দর করিয়াছে নাম নির্বাচন ! 

একবার মাত্র মোরে দেখা দিয়া, হায়, 
উন্মাদিনী করিয়াছে উন্মত্ত আমায় 1” 


রাজ! চিত্তবৈকল্যে কম্পিত হইয়াছেন বুঝিয়! উন্মাদিনী বাতায়ন রুদ্ধ 
করিয়। শয়নকক্ষে চলিয়। গেলেন। এদিকে রাজা তাহাকে দেখিবার পর 
হইতেই নগর প্রদক্ষিণ করিবার ইচ্ছা ত্যাগ করিলেন। তিনি সারথিকে 
সম্বোধন করিয়া! বলিলেন, “সৌমা স্থনন্দ, তুমি রথ ফিরাইয়া লও; এ 
উৎসব আমার সাজে না; ইহা সেনাপতি অহিপারকেরই উপযুক্ত ; 
এ রাজ্য তাহার পক্ষেই শোভা পায়।” ইহ! বলিয়া তিনি রথ ফিরাইয়! 
প্রাসাদে প্রতিগমন করিলেন এবং রাজশয্যায় শয়ন করিয়া বিলাপ 
করিতে লাগিলেন। 

টু নর 8 ৫ 5 

অন্যান্য অমাত্যেরা গিয়া অহিপারককে বলিলেন, “মহাশয়, রাজ৷ 
নগর প্রদক্ষিণ করিতে গিয়া আপনার গৃহদ্বার হইতেই ফিরিয়া আসিয়াছেন 
এবং প্রাসাদে প্রবেশ করিয়াছেন” অহিপারক গৃহে ফিরিয়া উন্মাদিনীকে 
আহ্বান করিয়৷ জিজ্ঞাসা করিলেন, “ভত্রে, তুমি রাজার সম্মুখে দেখা 
দিয়াছিলে কি?” উন্মাদিনী বলিলেন, “স্বামিন্, এক লন্বোদর, দীর্ঘদস্ত 
ব্যক্তি রথে আরোহণ করিয়া আসিয়াছিল; সে রাজা, কি রাজপুরুষ, 


উন্মদন্তী-জাতক ২১৫ 


তাহা আমি জানি না। শুনিলাম লোকটা না কি উচ্চপদস্থ; সেই 
জন্য বাতায়নে দীড়াইয়া পুষ্প নিক্ষেপ করিয়াছিলাম। সে তৎক্ষণাৎ 
রথ ফিরাইয়৷ চলিয়া গিয়াছিল।” ইহা শুনিয়া অহিপারক বলিলেন, 
“তুমি সর্বনাশ ঘটাইয়াছ ৷” 

পরদিন অহিপাঁরক প্রাতঃকাঁলেই রাজভবনে গমন করিলেন এবং 
রাজার শয়নকক্ষের দ্বারে দীড়াইয়া শুনিলেন, রাজা উন্মাদিনীকে উদ্দেশ 
করিয়া বিলাপ করিতেছেন। তিনি বুঝিলেন, রাজা উন্মাদিনীর প্রতি 
একান্ত অনুরক্ত হইয়াছেন; উন্মাদিনীকে ন! পাইলে তাহার মৃত্যু হইবে। 
এই জন্য তিনি স্থির করিলেন, যাহাতে রাজার এবং তাহার নিজের কোন 
অপবাদ ন! ঘটে, এমন কোন উপায়ে রাজার প্রাণ রক্ষা করিতে হইবে। 
তিনি গৃহে ফিরিয়া এক দৃঢ়মন্ত্র ভূত্যকে ডাকা ইয়া বলিলেন, “বাপু, অমুক 
যায়গায় একট! ভিতর-ফাঁপা চৈত্য গাছ আছে। তুমি কাহাকেও না 
জীনাইয়া সূষধ্যান্তের পর উহার মধ্যে বসিয়া থাকিবে। আমি পুজ। দিবার 
জন্য সেখানে যাইব এবং দেবতাকে প্রণাম করিবার কালে বলিব, 
“দেবরাক্গ, নগরে উৎসব হইতেছে, অথচ আমাদের রাজা তাহাতে যোগ 
না দিয়া শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন, এবং সেখানে শুইয়া শুইয়া 
বিলাপ করিতেছেন; ইহার কারণ বুঝিতে পারিতেছি না।. রাজ! 
দেবতাদিগের একান্ত ভক্ত (বহ্পকারক); তিনি প্রতিবৎসর সহত্্ 
মুদ্রাব্যয়ে তাহাদের পূজা করিয়া থাকেন; কি হেতু রাজা এরূপ অসংবদ্ধ 
প্রলাপ করিতেছেন, দয়া করিয়া তাহা বলুন এবং রাজার প্রাণরক্ষা করুন । 
আমি এইরূপ প্রার্থনা করিলে তুমি স্বর পরিবর্তন করিয়৷ উত্তর দিবে, 
“সেনাপতি, তোমাদের রাজার কোন ব্যাধি হয় নাই; তিনি তোমার 
ভাৰ্য্যা উন্মাদিনীকে দেখিয়া আত্মহারা হইয়াছেন; উন্মাদিনীকে লাভ 
করিলেই তিনি বাঁচিবেন, নচেৎ তাঁহার মরণ হইবে। যদি তাহার প্রাণ 
রক্ষা করিতে চাও, তবে উন্মীদিনীকে তাহার হস্তে দান কর!’ * অহিপারক 
ভূত্যকে. উত্তমরূপে এই শিক্ষা দিয়া এ চৈত্যে প্রেরণ করিলেন; 
সে গিয়া উহার কোটরে বসিয়া থাকিল। পরদিন অহিপারক সেখানে 
গিয়। উক্তরূপে প্রার্থনা করিলে ভৃত্য শিক্ষামত উত্তর দিল; সেনাপতি 


২১৬ জাতক-মপ্জরী 


“যে আজ্ঞা” বলিয়া দেবতাকে প্রণিপাতপূর্ববক অমাত্যদিগকে দৈববাণী 
জানাইলেন এবং নগরে গিয়! রাজপ্রাসাদে আরোহণ করিয়া রাজার 
শয়নগৃহের দ্বারে ঘা দিলেন। রাজা চিত্তস্থর্্য লাভ করিয়া জিজ্ঞাসা 
করিলেন, “কে ওখানে ?” সেনাপতি বলিলেন, “মহারাজ, আমি 
অহিপারক।৮ ইহা শুনিয়া রাজ দরজা খুলিলেন; অহিপারক কক্ষে 
প্রবেশ করিয়। রাজাকে প্রণাম করিয়া বলিলেন, 


“ভূতবলি দিয়া যবে করিলাম প্রণিপাত, 

যক্ষ এক দেখা দিয়! বলে মোরে, নরনাথ, 
ন্মাদিনী-রূপে মুগ্ধ হয়েছে রাজার মন ।, 
তাই আমি হৃষ্টমনে করি তারে সমর্পন ৷” 


ইহা শুনিয়। রাজ! জিজ্ঞাসা করিলেন, “সৌম্য অহিপারক, আমি যে 
উন্মাদিনীর রূপে মোহিত হইয়া বিলাপ করিতেছি, একথা তবে কি 
যক্ষেরাও জানিতে পারিয়াছে ?” অহিপারক বলিলেন, “ হা, মহারাজ |» 
“ অহো, আমীর চরিত্রহীনতার কথা ত্রিভুবনে সকলেরই নিকট প্রকটিত 
হইল!” এই আক্ষেপ করিয়া রাজ। নিতান্ত লজ্জিত হইলেন এবং 


ধর্মে দৃঢ়রূপে আস্থ। স্থাপনপূর্ববক বলিলেন, 
“হইলে পুণ্যের ধ্বংস অমরত্বলাভ আমি পারিব না করিতে কখন; 
আমার এ পাপকথা ত্ৰিভুবনে কারে! কাছে থাকিবেনা নিশ্চয় গোপন। 
সে রূপবতীরে যদি কর মোরে সমর্পণ, দুঃখ তব হইবেক অতি; 


সে যে তব প্রাণপ্রিয় ; কেমনে সহিবে, বল, অদর্শন তাঁর, সেনাপতি ?” 


[ অতঃপর রাজার সহিত অহিপারকের বহুক্ষণ তর্ক-বিতর্ক হইল। রাজা ধর্ম্মনাশ- 
ভয়ে কিছুতেই উন্মাদিনীকে গ্রহণ করিতে চাহিলেন না, অহিপারকও নান! যুক্তি 
প্রয়োগ করিয়া যাহাতে তিনি উন্মীদিনীকে গ্রহণ করেন সেই চেষ্ঠা করিলেন | 
শেষে রাজা নিম্নলিখিত গাথা কয়টী বলিয়া অহিপারককে তাহার সঙ্কল হইতে 
নিরস্ত করিলেন এবং উন্মাদিনীর সম্বন্ধে বীতরাগ হইলেন :-_ 


“রাজা সাধু, যদি তার ধর্ম্মে থাকে মন; 
লোক সাধু, যদি তার থাকে প্রজ্ঞাধন। i 


উন্মদন্তী-জাতক ২১৭ 


সেও সাধু, মিত্রের যে করে না ক ক্ষতি ; 
পাপপরিহার হয় স্থখকর অতি | 
ধার্মিক, অক্রোধ যদি হন নরপতি, 
প্রজার! তাহার রাজ্যে সুখী হয় অতি ; 
দারাপুত্রজ্ঞাতিসহ জীবন কাটায় 

স্ব স্ব গৃহে সুখে, ষেন শীতল ছায়ায় । 
না চিন্তিয়া পরিণাম হন পাপাচার, 

না জানি, না শুনি নিজে করেন বিচার, 
বড়ই দ্বণার পাত্র হেন রাজগণ ; 

দৃষ্টান্ত দেখিয়! বুঝ ইহার কারণ ! 
গোগণে নদীর পারে লইবার কালে 
পুক্গব নিজেই যদি বক্রপথে চলে, 
পালের সমস্ত গরু নেতার পশ্চাতে 
খজুপথ পরিহরি চলে বক্র পথে । 
সেইরূপ লোকে ধারে শ্রেষ্ঠ বলি মানে 
সমাজের নেত। বলি সর্বলোকে জানে, 
তিনি যদি হন নিজে পাপাচারে রত, 
দেখি তারে পাপপথে ধায় অন্য যত । 
অধর্মের পথে ষদি চলেন নৃপতি, 
রাজ্যের সর্বত্র হয় অশেষ ছূর্গতি। 
গোগণে নদীর পারে লইবার কালে: 
পুঙ্গব নিজেও যদি খ্বজুপথে চলে, 
পালের সমস্ত গরু নেতারে দেখিয়! 
উত্তীর্ণ হইয়া থাকে খজুপথে গিয়া! । 
সেইরূপ লোকে যারে শ্রেষ্ঠ বলি মানে, 
সমাজের নেত! বলি সর্ধলোকে জানে, 
তিনি যদি হন নিজে পুণ্যব্রতে রত, 
দেখি তারে পুণ্যপথে চলে অন্য যত । 
ধান্দ্িক রাজার রাজ্যে স্থখী সর্বজন; 
পুণ্যপথে করে সবে সদা বিচরণ। 


২১৮ জাতক-মঞ্জরী 


সকলেই ইচ্ছা করে পেতে অমরত্ব, 
মেদিনী-মগ্ডলে একচ্ছত্র আধিপত্য । 
তথাপি না চাই আমি এ সব লভিতে 
যদি হয় অধর্ম্বের পথে বিচরিতে ! 

নেতা আমি, পিতা আমি, শ্রেষ্ঠাসনাসীন, 
রাষ্ট্রপাল, শিবিধর্ম্মরক্ষণে প্রবীণ | 

সেই সনাতন ধৰ্ম্ম করিয়া! স্মরণ 
আত্মচিত্তবশ আমি হব না কখন” 


রা জাতকমালার (১৩) এবং কথাদরিৎসাগরেও [বেতালপঞ্চবিংশতিকা (১৭) ] এই আখ্যায়িক 
দেখা যায়। কথাপরিৎ্সাগরে রাজার নাম যশোধন, সেনাপতির নাম বলধর এবং নাফ্জিকার নাম 
উন্মাদিনী। যশোঁধন কামানলে দগ্ধ হইয। প্রাণত্যাগ করিয়াছিলেন, তথাপি উন্মাদিনীকে গ্রহণ করেন 
নাই। জাতক ও কথাসরিৎসাগরের বৃত্তান্ত কল্পিত কথা; কিন্ত রাজতরঙ্গিণীতে ( ৪র্থ, ১৭-৩৭ 
শ্লোকে) দ্বিতীয় দু্লত প্রতাপার্দিত্য নামক কাশ্মীররাজের সম্বন্ধে দেখা যার, তিনিও কোন আয 
বণিকপত্বীর রূপ দেখিয়া মোহিত হইয়াছিলেন এবং তিনি অতৃপ্তকামানলে দগ্ধ হইয়া মার! যান 
দেখিয়। এ বণিক তাহাকে নিজের তাঁধ্া। দান করিয়াছিলেন। জাতকের ও কথানরিৎমাগরের কল্পিত 
রাজা যে ধর্ম্মনিষ্ঠা দেখা ইয়াছিলেন, রাজতরঙ্গিণীর প্রকৃত রাজ| তাহা দেখাইতে পারেন নাই ; তিনি প্রথমে 
অনিচ্ছাঁর ভাব দেখাইয়াও শেধে এ রমণীকে মহিষীর পদে বরণ করিয়াছিলেন । 


স্পাক্ডোজাশ্ন-জাজ্ক্ক 


এ সি পৃ নক নহ 
শক্রের আশা, শ্রদ্ধা, শ্রী ও হী-নাঙ্নী চারিটী কন্যা ছিলেন । তাহার 
একদিন প্রচুর দিব্যমাল্যগন্ধাদি লইয়া জলকেলি করিবার অভিপ্রায়ে 
অনবতগু হ্রদে* গমন করিয়াছিলেন। ক্রীড়া শেষ হইলে শক্রকন্যাগণ 
মনঃশিলাতলে উপবেশন করিলেন। সেই মনঃশিলার শিখরদেশে 
কাঞ্চনগুহায় নারদ-নামক এক ব্রাহ্মণ তপস্বী বাস করিতেন । তিনি এ 


১ বৌদ্ধ সাহিত্যে হিমালয়স্থ সপ্ত মহাঁসরোবরের অন্য তম । ও 


হবধাভোজন-জাতক ২১৯ 


দিন দিবাভাগে বিশ্রাম করিবার জন্য ত্রয়ক্জ্রিংশ স্বর্গে গমন করিয়াছিলেন 
এবং সেখানে নন্দনবনস্থ চিত্রকূট শিলায় এক লতাকুঞ্জে ক্লান্তি অপনোদন- 
পূর্বক ফিরিবার কালে আতপনিবারণার্থ একটা পারিচ্ছত্রক পুষ্প ১ লইয়৷ 
আসিতেছিলেন। শক্রকন্যাগণ নারদের হস্তে এ দিব্য পুষ্প দর্শন করিয়া 
উহ যাক্রা করিলেন । 

শক্রকন্যাদিগের মধ্যে বিরোধ ঘটাইবাঁর উদ্দেশ্যে নারদ বলিলেন, 


“নাহি প্ৰয়োজন এ পুষ্পে আমার; করিলাম আমি দান | 
শ্রেষ্ঠা যেই জন তোযাঁদের মাঝে, করুক সে পরিধান ৷” 


নারদের কথা| শুনিয়। দেবকন্তারা বলিলেন, 


"তুমি, মহামুনি, সর্ব জ্ঞানের আধার ; 
যাকে ইচ্ছ৷ তাকে দাও করিয়া বিচার । 
তুমি যাকে দিবে পুষ্প, শুন, মহাশয়, 
তাহাকেই শ্রেষ্ঠ মানি লইব নিশ্চয় ।” 


নারদ উত্তর করিলেন : = 
"এ যুকতি ভাল নহে, লো সুন্দরি ;২ আমি কেন এই ভার ঘাড়ে করি? 
ঘটাব কলহ, হইয়া! ব্ৰাহ্মণ ! আমা হতে ইহা হবে না কখন । ৩ 


যাও পিতৃপাশে--ভূতনাথ যিনি, ৪ মীমাংসা ইহার করিবেন তিনি। 
কে উচ্চ, কে নীচ, জানা আছে তার; তীরি কাছে হবে উচিত বিচার ।” 


[ নারদের কথামত শক্রকন্াগণ পিতার নিকট গমন করিলেন এবং তাহাদের 
মধ্যে কে শ্রেষ্ঠা ইহা জানিতে চাঁহিলেন। ] 


১ সংস্কতপাহিত্যের 'পারিজাত' । মর্ত্যলোকে এই পু্প এদেশে “পাল্টে মান্দার' নামে পরিচিত। 
২ মুলে ‘স্ুগাত্তে' আছে। চারি জনের সঙ্গে আলাপ করিলেও নারদ এক জনের দিকে দৃষ্টিপাত 
করিয়| উত্তর দিতেছেন, এইরূপ বুঝিতে হইবে । 
৩ অতএব দেখা যাইতেছে, এই জাতকের রচনালময়েও নারদের কলহঘটনপ্রিয়তা জনসাধারণের 


সুবিদিত ছিল। 
" পালি সাহিত্যে শক্রই ভূতনাথ ব| ভূতপতি নামে বর্ণিত হইয়| থাকেন । 


২২০ জ্াতক-মগ্জরী 


শক্ৰ ভাবিলেন, “ইহারা চারি জনেই আমার কন্যা । আমি যদি বলি 
যে, ইহাদের মধ্যে অমুকা গুণগ্রামে শ্রেষ্ঠা, তবে অপর তিন কন্যা! কুদ্ধা 
হইবে । অতএব এ ক্ষেত্রে আমার পক্ষে কোন মীমাংসা করা অসন্তব। 
ইহাদিগকে হিমালয়ে কৌশিক তাপসের নিকট প্রেরণ করা যাউক ; 
তিনিই ইহাদের প্রশ্নের সদুত্তর দিবেন । ইহা! স্থির করিয়া শত্রু বলিলেন, 
“দেখ তোমাদের এই বিবাদ আমি মীমাংসা করিতে পাঁরিব না; হিমালয়ে 
কৌশিক-নামক এক তাপস আছেন। আমি তাহার নিকট আমার ভোজ্য 
স্থধ| প্রেরণ করিতেছি । তিনি অন্যকে না দিয়! কোন দ্রব্য উদরস্থ করেন 
না; দিবার সময়েও বিচার করিয়া যাহারা গুণবান্‌, তাহাদিগকেই দিয়! 
থাকেন। অতএব তোমাদের মধ্যে যে তাহার হস্ত হইতে এই স্তুধার 
ংশ পাইবে, সেই শ্রেষ্ঠা বলিয়! পরিগণিত হইবে ।» 

দুহিতাদিগকে এইরূপে কৌশিকের নিকট প্রেরণ করিয়া শত্রু 
মাতলিকে আহ্বান করিলেন এবং তাহাকে এ আশ্রমে পাঠাইবার 
অভিপ্ৰায়ে বলিলেন, 


“দেখিবে দক্ষিণদিকে ভাগীরথী-তীরে 
হিমালয়-পার্থে এক তাপস-পুঙ্গবে। 
কৌশিক তাঁহার নাম ; অতি ক্লিষ্ট তিনি 
অভাববশতঃ খাদ্য আর পানীয়ের | 
অবিলম্বে যাও সেথা, হে দেব-সারথে, 
দাও গিয়। সুধা তীরে ভোজনের তরে।” 


| এই আজ্ঞা পাইয়া মাতলি কৌশিকের আশ্রমে উপস্থিত হহলেন এবং তাহাকে 
স্বধাভাও দিয়! নিজে অদৃষ্ঠ রহিলেন | ] 


কৌশিক স্ধা গ্রহণ করিয়া দণ্ডায়মান অবস্থাতেই জিজ্ঞাস! 
করিলেন :-_ 


“কোন্‌ দেব, বল তুমি, অধমেরে দয়া করি করিয়াছ হেথা আগমন? 
নয়ন-মানস-হর কিবা অপরূপ দ্রব্য হস্তে মোর করিল! অর্পণ ?” 


স্বধাভোজন-জাতক ২২১ 
মাতলি উত্তর দিলেন : -- 


“মহেন্দ্রের আজ্ঞা পেয়ে আসিয়াছি হেথ। ধেয়ে, 
তব তরে, মহামুনে, সুধাভাগড লয়ে ; 
ভোজ্যোত্বম এই সুধা! খেয়ে নাশ কর ক্ষুধা 


মাতলি আমার নাম ; খাও নিঃসংশয়ে |” 


ইহা শুনিয়া কৌশিক নিজে যে ব্রত পালন করেন, তাহা বুঝাইবার 
জন্য মাতলিকে বলিলেন, _ 


“একাকী ভোজন অসঙ্গত ভাবি 

ব্রতোত্তম এই করেছি গ্রহণ 
ভোজ্য-অংশ কিছু না দিয়! অপরে 

করিব না কভু গলাধঃকরণ | 
একাকী ভোজন অতি অবিধেয়, 

শুনিয়াছি আমি আধ্যগণমুখে ; 
না দিয়া অপরে আহার যে করে, 

বঞ্চিত সে পাপী সর্ববিধ সুখে |” 


অতঃপর মাতলি দৃশ্যমান শরীর পরিগ্রহ করিয়া তাহার সন্মুখে 
দণ্ডায়মান হছইলেন। সেই সময়ে শক্রকন্যারাঁও এক এক জম কৌশিকের 
এক এক দিকে অবস্থিতি করিলেন। শ্রী রহিলেন পূর্বদিকে, আশ! 
দক্ষিণদিকে, শ্রদ্ধ। পশ্চিমদিকে এবং হী উত্তরদিকে । 


তখন কৌশিক আশাকে লক্ষ্য করিয়া বলিলেন, __ 


“পূরব আকাশে শুকতারাসমা,১ অথবা কনক-লতিক1-উপমা, 
দেববাল! তুমি ; নাম তব বল. নিবৃত্ত আমার কর কৌতুহল |” 


১ “ওষধী তারবরা। ওষধিতার বুঝাতলে শুকতারা বুঝাইবে বি? চন্দ কিন্ত ওষধিপতি। 
e 


২২২ জাতক-মঞ্ররী 
এ উত্তর দিলেন, - 


“পূজ্য! নরকুলে শ্রী আমার নাম পুণ্যাত্মায় সদ! করি অধিষ্ঠান ; 

হয়েছে বিবাদ সুধার কারণ; সেহেতু করেছি হেথা আগমন । 
সুখী করিবারে চাই আমি যারে সর্ব মনৌরথ লভিতে সে পারে: 
হোঁতৃশ্রেষ্ঠ তুমি, মহা প্রজ্ঞাবান্,  শ্রীকে তুষ্ট কর করি সুধাদান |” 


ইহা! শুনিয়া কৌশিক বলিলেন, _ 


শসর্বশিল্পপটু, পরম বিদ্বান্‌, পৌরুষসম্পন্ন, অতি বুদ্ধিমান্‌, 

সেও শ্রী তোমার দয়া নাহি পায়, 'মশেষ কেলেশে দিন তার বায়। 
এই কি তোমার সাধু-ব্যবহার ? ্টীয়ান্তায়ে তব এই কি বিচার ? 
দেখি পুনঃ কোন অলস মানব, উদরসর্বস্ব, নীচকুলোপ্তব, 

অতি কদাকার, প্রসাদে তোমার ভুঞ্জে নান! সুখ, খ্রশ্বর্্য অপার । 
কুলীন-সন্তান দৈন্ের জালায় দাঁস হয়ে তাঁর(ই) চরণে লুটায় ! 
পণ্ডিত জনের পীড়নে নিরতা,  মৃঢ়া, পাত্রাপাত্র-জ্ঞান-বিরহিতা ; 
ন্যায়ের মর্যাদা নাহি তব ঠাই; তুধিতে তোমায় ইচ্ছা মোর নাই । 
সুধা দূরে থাঁক্‌-_-উদক্‌, আসন, তাও, শ্রী, তোমায় দিব না কখন 1” 


এই কথা শুনিয়া শ্রী তৎক্ষণাৎ অন্তহিত৷ হইলেন। অনন্তর কৌশিক 
আশাকে সম্বোধন করিয়া বলিলেন,_- 


“চিত্রাঙ্গদা শুর্ুদূতী কে তুমি, কল্যাণি, 
বিমুষ্ট-কনকময়-কুণ্ডল-ধাঁরিণি ? 

দিব্য শ্বেত দুকূলেতে গাত্র আচ্ছাদিত, 
কর্ণিকার, অশোকের মঞ্জরী-লোহিত 
কর্ণদয়ে দুলে তব; বাহার ছটায় 

কুশীগ্রির উজ্জলতা মানে পরাজয় | 

যেরূপ ব্যাধের বাণে অবিদ্ধা হরিণী 

চকিত নয়নে চায় বনবিহারিণী, 

সেই মত দৃষ্টি তব, নাহি কি লো! ভয় 
একাকী ভ্রমিতে বনে? কে তব সহায় ?” 


স্বধাভোজন-জাতক ২২৩ 
আশা উত্তর দিলেন, 


“সহায় এখানে মোর নাহি কোন জন, 
অমরাবতীতে » আমি লভেছি জনম, 
আশা নাম ধরি আমি; স্ধার আশায় 
এসেছি তোমার পাশে, শুন, মহাশয় | 
তাপস কৌশিক তুমি মহাপ্রজ্ঞাবান্‌ : 
স্পধাদান করি রাখ আমার সন্মান ।” 


ইহা শুনিয়া কৌশিক বলিলেন, “শুনিতে পাই যে, তুমি যাহাকে 
ইচ্ছা কর, কেবল তাহারই আশা পুরণ করিয়া তাহার মনে আবার নব 
নব আশার উৎপাদন করিয়া থাক, কিন্তু যাহাকে অনুগ্রহ কর না, তাহাকে 


নিয়ত নৈরাশ্ঠের মধ্যেই রাখ । শেষোক্ত ব্যক্তির কার্য্যসাফল্য সম্পূর্ণরূপে 

তোমার সাহাধ্যনিরপেক্ষ । 
আশার ছলনে ধন-অন্বেষণে বণিক্‌ বিদেশে যায়, 
পণাপরিপূর্ণ পোতে আরোহিয়া সাগর তরিতে ধায় | 
দৈবযোগে যদি মগ্ন হয় তরী ধনে-প্রাণে মারা যায়; 
বাচিলেও প্রাণে চিরদিন তরে ধননাশে দুঃখ পায় । 
আশার ছলনে কৃষীবলগণ ক্ষেত্রের কর্ষণ করে, 
বপে বীজ তাহে, করে কত শ্রম শস্ত লভিবার তরে। 
কিন্ত কোন ঈতিং দেখা দেয় যদি, তা হলে ত রক্ষা নাই,_ 
ক্ষেত্র ছারখার; অভাগা চাষার সে আশায় পড়ে ছাই। 
আশার ছলনে বিলাসী মানব তুষিতে প্রভুর মন 
যায় যুদ্ধক্ষেত্রে পৌরুষ দেখাতে ; বল একি বিড়ম্বন ? 
শত্রুর বিক্রমে ছত্রভঙ্গ শেষে; যে যাহার প্রাণ লয়ে 
কপর্দক মাত্র না লভি সরে পলায় চৌদিকে ভয়ে। 


» মুলে 'মন্কনার' পদ আছে। পালি টীকাঁকারের মতে ইহার অর্থ “ব্রয়স্তংশতবন 1” সংস্কতে 
এই শব্দের কোন প্রতিরূপ দেখ! যায় না। সংস্কৃত “মসারক” শব্দ ইন্দরনীলমণি-বাচক | ইহা! হইতেই 
কি “মনারকদালা” বা “মনকদার* শব্দের উৎপত্তি হইয়াছে? 

২ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মুষিক, শলভ, শুকপক্ষী ও প্রত্যাসন্ন রাজা, এই যড় বিধ শল্তনাশক “ঈতি, 
নামে উদ্ধ হয। 


২২৪ জাতক-মঞ্জরী 


আশার ছলনে ন্বর্গলাভহেতু জ্ঞাতিজনে করি দান 
ধনধান্ত আদি সর্বস্ব, বিষয়ী সংসার ছাড়িয়া যান; 
কঠোর তপশ্তা করি দীর্ঘকাল মার্গদোষ-হেতু, হায়, 
»শেষ দুৰ্গতি লভেন তীহার৷া দেহের হইলে ক্ষয় । 
কুহকিনি আশে, ত্যজ স্ুুধা-আশ! ; তোমার মতন যারা, 
সুধা ত দুর্ঘভ। আসন, উদকৃ-- ইহাঁও না পায় তারা ৮ 


এইরূপে প্রত্যাখ্যাত হইয়।৷ আশাও তম্মহূর্তেই অন্তহিতা হইলেন । 
তখন কৌশিক শ্রদ্ধার সহিত আলাপ আরম্ভ করিলেন :__ 


“কে তুমি গো যশস্বিনি ! আলোকিত করি রূপে 
অকল্যাণকরী ১ দিকে লয়েছ আশ্রয় ? 
কাঞ্চনবল্লীর সম দেহ তব অনুপম ; 


কোন্‌ দেবী তুমি মোরে বল ত নিশ্চয় 1” 


ইহার উত্তরে শঅদ্ধা বলিলেন, 


“নরকুলে পৃজ্যা আমি শ্রদ্ধা এই নাম ধরি; 
পুণ্যাত্ম-হৃদয় সদ! আমার সদন ; 

ধা পাইবার তরে ঘটিয়াছে যে বিবাদ, 
তাহারি মীমাংসা-হেতু হেথা আগমন। 
পরম পণ্ডিত তুমি মহা প্রজ্ঞাবান্‌, 
সুধা দিয়া রক্ষা কর আমার সম্মান ।” 


এই পরিচয় পাইয়া কৌশিক বলিলেন, “মনুষ্েরা যার-তার কথায় 
শ্রদ্ধা স্থাপন করিয়া তদনুসারে পরিচালিত হয়; এই নিমিত্ত তাহারা 
কর্তব্য অপেক্ষ। অকর্তব্যেরই অধিকতর অনুষ্ঠান করিয়া থাকে । অতএব 
প্রকৃতপক্ষে তাহাদের এই সমস্ত পাপাচারের জন্য তোমাকেই দায়ী 
বলিতে হয়। 


পশ্চিম দিকে। চি 


স্থধাভোজন-জাতক 


শ্রদ্ধাবশে হয় লোকে কখনও-বা পুণ্যব্রত, 
দাতা, দাস্ত, ত্যাগী, জিতেন্দ্ৰিয় ; 

কত্তু-বা কুপথে চলি পরপরীবাদ করে, 
হয় মিথ্যাবাদী, চৌর্য্যপ্রিয় | 

নং এ নীচ সঃ 

তোমার প্রভাবে, শ্রদ্ধে, পরদারসেবী নর, 
পুণ্যত্যাগী, পাপপরায়ণ ; 

সুধা ত দূরের কথা, জলাসন পাইবারে 


অযোগ্য, ষে তোমার মতন !” 


২২৫ 


এই কথ! শুনিয়! শ্রদ্ধাও অন্তহিতা হইলেন। তখন কৌশিক উত্তর 


দিকে অবস্থিত! হী-দেবীকে জিজ্ঞাসা করিলেন,_- 
“কে তুমি, কল্যাণি, হোথ1? দেবী কিংবা বিষ্যাধরী, 
দীড়ায়ে রয়েছ রূপে চৌদিক্‌ উজ্জল করি ? 
প্রভীতে অরুণোদয়ে বিচিত্রবসন-পর৷ 
স্মিতমুখে শোভে যেন প্রাচীদিক্‌ মনোহরা ; 
নয়নে সলজ্দৃষ্ট দেখি তব হয় মনে 
কি যেন বলিতে ইচ্ছা করিয়াছ, বরাননে । 
অথচ নীরব তুমি রহিয়াছ কি কারণ ? 
বল সত্য, কি নিমিত্ত হেথা তব আগমন ?” 

হী উত্তর দিলেন, _ 

“মানবকুলের পূজ্য! হী-দেবী আমার নাম, 
স্পর্শে মম পুত সদা পুণ্যাত্ম-হৃদয়-ধাম | 
বিবাদ সুধার হেতু ; তাহার মীমাংসা তরে 
এসেছি তোমার কাছে; কিন্তু বাক্য নাহি সরে। 
নিতান্ত অক্ষম, সুধা যাঁচিতে তোমার ঠাই ; 
যানদ্জীসম৷ রমণীর নির্শজ্জতা আর নাই” 


<৯ 


২২৬ জাতক-মঞ্জরী 


ইহার উত্তরে কৌশিক বলিলেন, 
“সুগাত্রে, তোমার এই সুধা পাইবার 
স্টায়তঃ, ধৰ্ম্মতঃ আছে পূর্ণ অধিকার । 
কে বলে চাহিলে শুধু সুধা পাওয়! যায়? 
অযাচিত নিমন্ত্রণ করিন্থু তোমায় । 
পাবে পুজা, খাবে সুধা কুটারে আমার, 
যার জন্তু আগমন এখানে তোমার ।” 


শত্রু ভাবিতে লাগিলেন, “কৌশিক অন্য কাহাঁকেও না দিয়া হীকেই 
যে সুধা দিলেন, ইহার অর্থ কি? প্রকৃত কারণ জানিবার নিমিত্ত তিনি 
মাতলিকে পুনর্ববার তাঁহার আশ্রমে পাঠাইলেন। 
মাতলি “যে আজ্ঞা” বলিয়! বৈজয়ন্তরথে আরোহণপূর্ববক যাত্রা করিলেন 
এবং কৌশিকের আশ্রমে গিয়। তাহাকে বলিলেন, _ 
“দূত আমি, যহামুনে, শুনাই তোমারে 
বাসবের আজ্ঞা যাহা ; শুধান দেবেন্দ্র :_ 


আশা, শ্রদ্ধা, শ্রীকে তুমি লঙ্ঘন করিয়া 
কি হেতু করিল! দান সুধা হী-দেবীরে 1” 


কৌশিক উত্তর দিলেন, 


“ভ্রী-দেবীর দেখি পক্ষপীত-দোষ ; শ্রদ্ধার স্থিরত্ব নাই; 
আশা কুহকিনী সর্বস্বনাশিনী; দেই নাই সুধা তাই। 
আৰ্য্যগুণ যত বিরাঙ্গ সতত করে হী-দেবীর মনে ; 
তিনি ভিন্ন সুধা পাঁইবার যোগ্যা নাহি কেহ ত্রিভূবনে | 


অনন্তর তিনি হী-দেবীর গুণ বর্ণনা করিতে লাগিলেন :__ 


% * a ঈ 


“ভীষণ সমরে যবে শক্তিশরাঘাতে 
কেহ মরে, কেহ ভয়ে চায় পলাইতে, 


মহাঁজনক-জাতক ২২৭ 


হী-দেবীর শুনি বাণী, নিজপ্রাণ তুচ্ছ মানি 
পলায়নপর যারা, যুঝে পুনর্বার, 
শত্রহস্ত হ'তে করে নেতার উদ্ধার | 
বেলা যথা রুদ্ধ করে বেগ সাগরের, 
হী-দেবী রোধেন ছুষ্টবৃত্তি পাপীদের ৷ 
সৰ্ব্বলোকে আধ্যগণ হ্বীকে পূজে অনুক্ষণ ; 
বলিও একথা ইন্দ্রে, হে দেবসারথে ; 
হীর অনুগ্রহে সবে চলে ধর্ম্মপথে |” 


be bd 3% 3% ০ 


ছক" কৌশিক-কর্তৃক সুধাদান-বৃত্তাপ্ত পাঠ করিলে শ্রীবৎসরাজার নিকট প্রীধান্তপ্রার্থী শনি ও লক্ষ্মীর, 
কিংব! ট্রয়-রাঁজপুজ পারিশের সন্মুখে সুবর্ণ-সেব-ফলপ্রাধিনী গ্রীকৃদেবীত্রয়ের আবির্ভাব-কাহিনী যনে 
পড়ে। কিন্তু গ্রীকৃদেবীরা রূপগর্ব্বিত ও রূপজিগীষাপরায়ণ| ; বৌদ্ধদেবীচতুষ্টয় রূপসম্বন্ধে উদাসীনা, 
গণপ্রাধান্তের জন্যই লালায়িতাঁ। হিন্দু ও গ্রীক আখ্যায়িকায় পরাজিত দেবতার! বিচারপতিদিগের 
চিরশত্র হইয়াছিলেন এবং তাহাদের নানারূপ অনিষ্ট করিয়াছিলেন। কিন্ত বৌদ্ধদেবীগণ এরূপ নীচতা 
প্রদর্শন করেন নাই। 

আশার সুন্দরী মুর্তি দেখা যায় গ্রীকৃ-পুরাণবর্ণিত প্যাণ্ডোরার আধ্যায়িকায়। জাতককার আশাকে 
কুহকিনী মায়াবিনী-ভাবেই দেখিয়াছেন। 

হবীলজ্জা-_পাপকাধ্যের বাধাদায়িনী--বিবেকদুহিতা। ছি! আমি মানুষ হইয়৷ মানুষের অকার্ধা- 
সাধনে অগ্রসর হইতেছি” এই বুদ্ধি, বিবেচন| বা আত্মধিক্কৃতি | “শ্রদ্ধা” এই আধখ্যানিকায় অন্ধ বিশ্বাস 
(credulity ) বুঝাইতেছে। 


হাভন্নক-জীতিক্ক 


[ মিথিলায় জনকবংশীয় রাজার! রাজত্ব করিতেন। এই বংশের রাজা যহাজনকের 
মৃত্যু হইলে তাহার পুত্র অরিষ্টজনক রাজপদ এবং পোলজনক ওপরাজ্য প্রাপ্ত হন। 
কিন্ত অরিষ্টজনক কিয়ৎকাল পরে সহোদরকে রাজ্য হইতে তাড়াইয়া দেন। ইহাতে 
পোলজনক বিদ্রোহী হইয়া মিথিলা আক্রমণ করেন এবং অগ্রজের প্রাণ সংহার করিয়া 
নিজেই রাজত্ব গ্রহণ করেন । 

অরিষ্টজনকের মহিষী সসত্ব| ছিলেন। তিনি পলায়ন করিয়া কাঁলচম্পানগরে এক 
ব্রাহ্মণের আশ্রয়ে বাস করেন। সেখানে তাহার এক পুত্র ভূমিষ্ঠ হন। এই পুত্র 


২২৮ জাতক-মগ্জরী 


যে-সে নহেন, স্বয়ং বৌধিসত্ব। পিতামহের নামানুসারে তীাহারও নাম হয় 
মহাজনক’ । 

বয়ঃপ্রাপ্তির পর পৈতৃক রাজ্য উদ্ধার করিবার জন্তু মহাজনক অর্থসংগ্রহের উপায় 
দেখিতে লাগিলেন। মাতার নিকট হইতে কিছু অর্থ পাইয়া তিনি ধনবৃদ্ধির আশায় 
পণ্যভাও লইয়া পোতারোহণে স্থবর্ণভূমিতে বাণিজ্য করিবার জন্ত যাত্রা করিলেন ; 
কিন্ত পথে পোতভঙ্গ হইল; তিনি অতিকষ্টে দৈবানুগ্রহে রক্ষা পাইলেন এবং মিথিলার 
রাজোগ্ভানে উপনীত হইলেন। এদিকে পৌলজনকের সাংঘাতিক পীড়া হইয়াছিল 
তাহার পুক্র-সস্তীন ছিল না; একটা মাত্র কন্যা ছিলেন) এ কন্ঠার নাম ছিল 
সীবলি।] 


(১) 


পোঁলজনক যখন মৃত্যুশষ্যায়, তখন অমাত্যের! জিজ্ঞাসা করিয়াছিলেন, 
“ মহারাজ, আপনি দেবত্ব লাভ করিলে কাহাকে রাজ্য দান করিব ?” 
পোলজনক বলিয়াছিলেন,__ 


48 JA JA 8০ হি 
পচ পচ bo ০৫ সু 


“হুধ্যের উদয় যেথা, অস্ত যেথা আর, 
ভিতরে, বাহিরে নিধি রয়েছে অপার । 
না ভিতরে, না বাহিরে আছে বিগ্চমান 
ভূগর্ভনিহিত নিধি প্রচুরপ্রমাণ। 
উঠিবার স্থানে নিধি, নামিবার স্থানে, 
চারি মহাশীলম্তত্তে আছে সঙ্গোপনে ; 
যোজনপ্রমাণ স্থানে চারিদিকে তার 
ভূগর্ভে নিহিত আছে মহাঁনিধি আর। 
দন্তাগ্রে, বালাগ্রে নিধি বিজ্ঞ সুধু জানে; 
কেবুকে, বুক্ষাগ্রে নিধি-_নিধি ষোল স্থানে 
এই সব নিধি যেই করিবে উদ্ধার ; 
অথবা দেখাবে দেহে কত শক্তি তার 
সজা করি সে ধনুক, নোয়াইতে যারে 
সহশ্র পুরুষ মিলি পারে কি, না পারে; 


মহাজনক-জাতক ২২৯ 
পল্যঙ্ক-রহস্ত যেই করিবে নির্ণয় ; 
সীবলিকে তৃষিতে বা যার সাধ্য হয়, 
হেন জনে রাজ্য মম করে৷ সমর্পণ; 
অন্তে ষেন নাহি পায় এ রাজ্য কখন।” 


পোলজনকের মৃত্যু হইলে অমাত্যের! প্রেতকৃত্য সমাপনপুর্ববক সপ্তম 
দিনে সমবেত হইয়া মন্ত্রণাঁয় প্রবৃত্ত হইলেন । তাহারা! বলিলেন, “রাজার 
আদেশ এই যে, যে ব্যক্তি তাহার কন্যার মনস্তুি সম্পাদন করিতে 
পারিবেন, তাঁহাকেই রাজ্য দিতে হইবে । দেখা যাউক, কে রাজকন্যার 
প্রীতিভাজন হইতে পাঁরেন।” অনেকেই বলিলেন, “সেনাপতি মহাশয়, 
বোধ হয়, তাঁহার প্রিয়পাত্র ।৮ তদনুসাঁরে তাহারা মেনাপতিকে সংবাদ 
দিলেন। সেনাপতি রাজ্যলাভার্থ রাজদ্বারে উপনীত হইলেন এবং রাঁজ- 
কন্যার নিকট আপনার আগমন-সংবাদ পাঁঠাইলেন। রাজকন্যা তাহার 
আগমনের কারণ বুঝিতে পারিয়! ভাবিলেন, ‘এই ব্যক্তির রাজচ্ছভ্র-ধারণের 
উপযুক্ত ধৃতি আছে কি? ইহা! পরীক্ষা করিবার জন্য তিনি বলিয়া 
পাঁঠীইলেন, “তিনি আসিতে পারেন ।” এই আদেশ শুনিয়া রাজকন্ঠাকে 
সন্তম্ট করিবার অভিপ্রায়ে সেনাপতি সোঁপানপাঁদমূল হইতে দ্রুতবেগে 
করিবার উদ্দেশ্যে রাজকন্যা বলিলেন, “আপনি উপরের ছাদে খুব 
তাড়াতাড়ি ছুটুন।” রাজকন্যা! তুষ্ট হইবেন মনে করিয়া সেনাপতি 
লাফাঁইতে লাফাইতে ছুটিলেন। তখন রাজকন্যা বলিলেন, “ফিরিয়া! 
আন্থন।” সেনাপতি ছুটিয়! ফিরিয়া আসিলেন। ইহাতে রাজকন্যা! 
বুঝিলেন যে, সেনাপতি মহাশয়ের কিছুমাত্র ধৃতি নাই। তিনি আজ্ঞা 
দিলেন, “আমার পা টিপিয়! দিন।” সেনাপতি তাহাকে তুষ্ট করিবার 
জন্য বসিয়া পা টিপিতে আরম্ভ করিলেন। তখন রাজকন্যা বুকে লাথি 
মারিয়। তাঁহাকে চী করিয়া ফেলিলেন এবং দাসীদিগকে ইঙ্গিত করিয়। 
বলিলেন, “এই অজ্ঞ, ধৃতিহীন মুর্খটাকে গল! ধরিয়া মারিতে মারিতে 
বাহির করিয়! দাও!” দাসীর! তাহাই করিল; লোকে জিজ্ঞাসা করিল, 
“কি খবর, সেনাপতি মহাশয় ?” সেনাপতি উত্তর দিলেন, “ও কথ! 


২৩০ আতক-মঞ্জরী 


আর জিজ্ঞাসা করে৷ না, ভাই; এ রাজকন্যা মানুষী নয়।” ইহার পর 
ভাণ্ডাগারিক মহাশয় গেলেন এবং এরূপ লজ্জা! পাইলেন। অনন্তর শ্রেষ্ঠী, 
ছক্রধর, অসিগ্রাহক প্রভৃতি কর্ম্মচারীরাও একে একে লজ্জাভাঁজন হইলেন । 
তখন প্রজার! সকলে সমবেত হইয়া বলিতে লাগিল, “রাজছুহিতাকে তুষ্ট 
করিতে পারে, এমন লোক ত কেহই নাই। এখন দেখ, যে ধনুতে ছিল৷ 
পরাইতে সহস্র লোক আবশ্যক, তাহাতে ছিল৷ পরাইতে পারে এমন 
কোন লোক পাওয়া যায় কি না; পাইলে তাহাকেই রাজ্য দেওয়। 
যাউক ৮ কিন্তু কেহই এ ধনুতে জ্যা আরোপণ করিতে পারিল না। 
তাহার পর প্রস্তাব হইল, যে ব্যক্তি চতুরত্র পল্যঙ্কের শিয়র নির্দেশ করিতে 
পারিবে, তাহাঁকেই রাজ্য দেওয়া যাউক; কিন্তু এরূপ লোকও পাওয়া 
গেল না । পরিশেষে, কথা হইল, যে ষোড়শ স্থান হইতে মহাঁনিধি উদ্ধার 
করিতে পারিবে, তাহাঁকেই রাজা করা হইবে । কিন্তু ইহাও কেহ করিতে 
পারিল না। তখন সকলে বলিতে লাগিল, “রাজ্য অরাজক হইলে কে 
প্রজাঁপালন করিবে? এখন কর্তব্য কি?” তাহাদের কথা শুনিয়া 
পুরোহিত বলিলেন, “তোমাদের কোন চিন্তা নাই। এস, আমর! 
পুষ্পরথ * ছাড়িয়া দেই। পুষ্পরথের সাহায্যে যে রাজা পাওয়া যায়, 
তিনি সমস্ত জন্বুদ্বাপে আধিপত্য করিতে সমর্থ।” তাহার! পুরোহিতের 
প্রস্তাবে সম্মত করিল, সমস্ত নগর সাজীইল, মঙ্গলরথে চারিটা কুমুদশুভ্র 
অশ্ব যৌজিত হইল, রথখানি উৎকৃষ্ট আস্তরণে আচ্ছাদিত করিল এবং 
উহাতে পঞ্চরাঁজচিহ্ন স্থাপনপূর্ববক, চতুদ্দিকে চতুরজিণী সেনা সন্নিবেশিত 
করিল। রাজ্যে রাজ! থাকিলে রথের পুরৌভাগে বাছ্ধ্বনি হয়; রাজা 
ন! থাকিলে পশ্চাতে বাগ্ভ করিবার নিয়ম । কাজেই পুরোহিত আদেশ 


১ পালি 'ফুস্দরথ'। 'ফুস্ল”-পুস্ত। 'পুস্ত” সংস্কৃত ভাষায় অশিন্যাঁদি নক্ষত্রের একটীর নাম, 
আবার ইহাতে পুষ্পও বুঝার়। ইহাতে বোধ হয় পুয়রথ ও পুষ্পরথ একই-_পুম্পাদি-দ্বারা সুসজ্জিত রথ। 
পুষ্প শব্দটা যে পালিতে “ফুস্দ' না হইতে পারে এমন নয়। সংস্কৃত 'পুষ্পরাগ' পালিতে “ফুস্দরাগ' 
হইয়াছে। জাতকে যেখানে যেখানে ফুস্নরথের উল্লেখ আছে [দরীমুখ (৩৭৮), ন্যগ্রোধ (৩৪৫), 
শোণক (৫২৯) ], সর্বত্রই দেখ! যাক, ইহার প্রধান আরোহী হইতেন পুরোহিত এবং অশ্বগণ যেন 
যদৃচ্ছাক্রমে চলিয়! রাজপদার্থ ব্যক্তির নিকট উপস্থিত হইত। 


মহাজনক-জাতক ২৩১ 


দিলেন, “রথের পশ্চাতে বাষ্যধবনি করিতে করিতে চল।” তিনি স্থবর্ণ- 
ভূঙ্গারে জল লইয়৷ রথের যোত্র ও প্রতোদ * অভিষিক্ত করিলেন, এবং 
“যে ব্যক্তির রাজত্ব করিবার উপযোগী পুণ্য আছে, তীহার নিকটে যাও” 
বলিয়া রথ ছাড়িয়া দিলেন । 

রথ রাজভবন প্রদক্ষিণপূর্ববক ভেরীবাদকদিগের বীথি অবলম্বন করিয়। 
চলিল। সেনাপতি প্রভৃতি ভাবিতে লাগিলেন, “পুষ্পরথ বুঝি আমার 
নিকটে আমিল। রথ কিন্তু তাহাদের সকলেরই গৃহ অতিক্রমপূর্ববক 
সমস্ত নগর প্রদক্ষিণ করিয়া পূর্বব-দ্বার দিয়া নিক্রমণ করিল এবং উদ্ধানাভি- 
মুখে চলিল। রথ অতিবেগে যাইতেছে দেখিয়। লোকে বলিল, “রথ 
থামীও |” পুরোহিত কিন্তু বাধ! দিয়! বলিলেন, “থামাইও না; যদি 
প্রয়োজন হয়, তবে শত যোজন যাউক না কেন ?” অনন্তর রথ উদ্যানে 
প্রবেশ করিল, মঙ্গলশিলাপষ্ট প্রদক্ষিণ করিল এবং আরোহণোপযোগী 
হইয়া থাঁমিয়া রহিল। কুমার মহাজনক তখন ক্লান্ত হইয়া এ 
শিলাপটে শয়ন করিয়াছিলেন। তাহাকে দেখিয়া পুরোহিত অমাত্য- 
দিগকে সন্বোধনপূর্ববক বলিলেন, “দেখ, শিলাপট্টে এক ব্যক্তি শুইয়৷ 
আছেন। ইহার শ্বেতচ্ছজ্রভোগোৌপযোগী ধৃতি আছে কি না, তাহা জানি 
না। যদি ইনি পুণ্যবান্‌ হন, তবে আমাদের দিকে দৃক্পাতও করিবেন 
না। কিন্তু যদি ইনি কোন দুর্লক্ষণযুক্ত সত্ব হন, তবে ভয়ে ও ত্রাসে 
শয্যাত্যাগ করিয়া কীপিতে কীপিতে আমাদের. দিকে তাকাইবেন। 
তোমর! শীঘ্র একসঙ্গে সর্বপ্রকার বাছ্যধবনি কর।” ইহা শুনিয়া লোকে 
তৎক্ষণাৎ, যুগপৎ বহুশত বাদ্যযন্ত্ৰ বাজীইল; বাছধ্বনি সাগরকল্লোলের 
ন্যায় চতুদ্দিক্‌ নিনাদিত করিল। এই শব্দ শুনিয়! মহাঁসত্বের নিদ্রাভঙ্গ 
হইল; তিনি মাথার কাপড় খুলিয়া সেই জনসঙ্ঘ দেখিতে পাইলেন 
এবং সম্ভবতঃ শ্বেতচ্ছত্র তাঁহার নিকট উপনীত হইয়াছে, ইহা ভাবিয়া 
পুনর্ববার মাথা ঢাঁকিলেন এবং পাশ ফিরিয়া বামপার্থ্ে ভর দিয়া শুইয়া 
রহিলেন। পুরোহিত তাহার পায়ের কাপড় খুলিয়া লক্ষণ পরীক্ষা 
করিলেন। তিনি দেখিলেন, এক মহাঁদ্বীপ ত তুচ্ছ কথা, এই ব্যক্তি 
» প্রভোদ-চাবুক। 


২৩২ জাতক-মন্তররী 


চতুর্মহাদ্বীপে রাজত্ব করিতে সমর্থ। তাহার আদেশে পুনর্ববাঁর তূর্য্যধবনি 
হইল; মহাসত্ব মুখের কাপড় খুলিয়া আবার পাশ ফিরিলেন এবং 
দক্ষিণপার্থ্ে ভর দিয়া শুইয়া শুইয়া সেই জনসগ্ঘকে অবলোকন করিতে 
লাগিলেন । 

পুরোহিত জনসঙ্ঘকে আশ্বাস দিয়া কৃতাঞ্জলিপুটে ও অবনতদেহে 
বলিলেন, “প্রভু, উত্থান করুন; রাজশ্রী আপনাকে আশ্রয় করিয়াছেন ।” 
মহাজনক কুমার জিজ্ঞাসা করিলেন, “আপনাদের রাজা কোথায় ?” “তিনি 
মাঁনব্লীলা সংবরণ করিয়াছেন।” “তাহার কি পুত্র বা ভ্রাতা নাই ?” 
“না, প্রভু 1৮ “বেশ, আমি রাজত্ব গ্রহণ করিব ।” ইহা বলিয়৷ তিনি 
উত্থিত হইলেন এবং শিলাঁপট্রোপরি পধ্যঙ্কাসনে উপবেশন করিলেন । 
পুরোহিতপ্রমুখ অমাত্যগণ সেখানেই তাঁহার অভিষেক সম্পাদন করিলেন। 
তাহার নাম হইল ‘মহাজনক রাজা ।' তিনি সেই রথবরে আরোহণপূর্ববক 
মহাঁসমারোহে নগরে প্রবেশ করিলেন এবং প্রাসাদে আরোহণ করিবার 
কালে, সেনাপতি প্রভৃতি স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত থাকিবেন, এই আদেশ দিয়! 
উচ্চতম তলে উপনীত হইলেন। রাজকন্যা পূর্ববানুষ্ঠিত উপায়-দ্বারাই 
তাহার পরীক্ষা করিবেন এই অভিপ্রায়ে একজন ভূত্যকে আজ্ঞা দিলেন, 
“যাঁও, রাজার নিকট গিয়া বল, সীবলি দেবী আপনাকে ডাকিতেছেন ; 
নীঘ আম্থন।” রাজা স্থপণ্ডিত ; তিনি যেন ইহা শুনিয়াও শুনিলেন না; 
তিনি প্রাসাদের সৌন্দর্য বর্ণনপূর্ববক বলিতে লাগিলেন, “অহো কি সুন্দর !” 
ভৃত্য রাজাকে নিজের বক্তব্য শুনাইতে অসমর্থ হইয়। রাজকন্যাকে গিয়া 
বলিল, “আর্ষে, তিনি আপনার আদেশ শুনিলেন বটে, কিন্তু কোন উত্তর 
না দিয়া কেবল প্রাসাদের সৌন্দধ্যই বর্ণনা করিতে লাগিলেন। তিনি 
আপনাকে তৃণের মতও জ্ঞান করেন না” ইহা শুনিয়! সীবলি ভাবিলেন, 
“সম্ভবতঃ এই ব্যক্তি মহানুভাব।” তিনি রাজার নিকট দ্বিতীয় বার, 
তৃতীয় বার ভৃত্য পাঠাইলেন; তখন রাজা নিজের ইচ্ছামত স্বাভাবিক 
গতিতে সিংহবৎ বিক্রম করিতে করিতে প্রাসাদে আরোহণ করিলেন । 
রাজা নিকটবর্তী হইলে রাজকন্যা। তদীয় তেজে এমন অভিভূত হইলেন যে, 
তিনি নিজের স্বাভাবিক স্তর রক্ষা করিতে পারিলেন না, অগ্রসূর হইয়া 


মহাঁজনক-জীতক ২৩৩ 


হস্তপ্রসারণপূর্বক তাহাকে ধরিয়া উপরে লইয়া গেলেন। রাজ! কুমারীর 
হস্ত ধরিয়া মহাতলে আরোহণ করিলেন এবং সমুচ্ষিতশ্বেতচ্ছন্রতলে 
রাজপল্যঙ্কে উপবেশনপূর্ববক অমাত্যদিগকে সম্বোধন করিয়া বলিলেন, 
“ আপনাদের রাজ মৃত্যুকালে কোন আদেশ দিয়া গিয়াছেন কি?” 
অমাত্যেরা উত্তর দিলেন, “হী, মহারাজ |” “কি আদেশ, বলুন ত?” 
“তিনি বলিয়াছিলেন, যে ব্যক্তি সীবলি দেবীর মনস্তষ্টি সম্পাদন করিতে 
পারিবেন, তাঁহাকে রাজা দিতে হইবে!” “সীবলি দেবী অগ্রসর হইয়া 
আমাকে হস্তালম্ব দিয়াছেন, ইহাতেই দেখা যাইতেছে বে, তিনি আমার 
উপর প্রসন্ন হইয়াছেন। আর কোন আদেশের কথা বলুন” “মহারাজ, 
তিনি বলিয়াছিলেন, যে ব্যক্তি চতুরজ্র পল্যঙ্কের শিয়রের দিক্‌ নির্দেশ 
করিতে পারিবেন, তাঁহাকে রাজ্য দিতে হইবে ।” রাজা ভাঁবিলেন, ‘ইহা 
জানা কঠিন বটে; কিন্তু উপাঁয়প্রয়োগে জানা যাইতে পারে» তিনি 
নিজের মস্তক হইতে একটা সুবর্ণ সূচী তুলিয়া উহা সীবলি দেবীর হস্তে দিয়া 
বলিলেন “ভদ্রে, এটা যথাস্থানে রাখিয়া দাও!’ ( কেহ কেহ বলেন 
রাজা সীবলির হস্তে খড়গ দিয়াছিলেন। ) সীবলি উহা! লইয়া পল্যঙ্কের 
শিয়রের দিকে রাখিলেন । এই উপায়ে পল্যঙ্কের কোন্‌ দিক্‌ শিয়র, 
রাজা তাহা বুঝিতে পাঁরিলেন এবং তিনি যেন অমাত্যদের কথা শুনিতে পান 
নাই, এই ভান করিয়! জিজ্ঞাসা করিলেন, “কি বলিলেন ?” অমাত্যের 
পূর্ববব উত্তর দিলে তিনি বলিলেন, “ইহা জানা আর আশ্চর্যের বিষয় কি ? 
এই দিক্টা শিয়র। রাজার অন্য কোন আদেশ থাকে ত বলুন।” 
“মহারাজ, একখানি ধনুক আছে; সহজ লোঁকে চেষ্টা করিলেও তাহাতে 
ছিল! পরাইতে পারে কি না সন্দেহ। রাক্তা বলিয়! গিয়াছেন, যে ব্যক্তি 
এ ধনুকে ছিলা পরাইতে পারিবেন, রাজত্ব তাহাকে দিতে হইবে!” 
“বেশ, সেই ধনুক লইয়া আনুন |” অমাত্যেরা ধনুক আনয়ন করিলেন ; 
রাজা পল্যঙ্কে উপবেশন করিয়াই, স্ত্রীলোকের! কাপাঁস ধুনিবার ধনুতে যেমন 
ছিলা পরায়, সেইরূপ অবলীলা ক্রমে উহাতে ছিল! পরাইলেন এবং তাহার 
পর বলিলেন, “অন্য কোন আদেশ মাছে কি?” “যে ব্যক্তি ষোড়শ স্থান 
হইতে মহ্ননিধি উদ্ধার করিতে পারিবেন, তাহাকে রাজত্ব দিতে হইবে!” 


৩০ 


২৩৪ জাতক-মঞ্জরী 


“এ স্থানগুলির সম্বন্ধে কোন গাথা আছে কি?” “আছে, মহারাজ,” 
বলিয়া৷ অমাত্যের 'সুধ্যের উদয় যেথা’ ইত্যাদি গাথা কয়টা বলিলেন। 
সেগুলি শুনিতে শুনিতেই রাজার মনে গগনতলে চন্দ্রমার ন্যায় তাহাদের 
অর্থ স্ুম্পষ্ট হইল । তিনি অমাত্যদিগকে বলিলেন, “আজ বেল! নাই; 
কাল নিধিগুলির উদ্ধার করিব ৷” 

পরদিন তিনি অমাত্যদিগকে সমবেত করিয়। জিজ্ঞাসা করিলেন, 
“আপনাদের রাজা প্রত্যেকবুদ্ধদিগকে *' ভোজন করাইতেন কি?” 
অমাত্যেরা বলিলেন, “হা, মহারাজ ৷” রাজা ভাবিলেন, গাখার সূর্য্য 
আকাশের সূর্য্য নয়; ধাহারা সূষ্যসমতেজস্বী. সেই প্রত্যেকবুদ্ধদিগকেই 
সূর্য্য বলা হইয়াছে। মৃত রাজা প্রত্যুদ্গমনপুর্ববক যেখানে তাহাদের 
অভ্যর্থনা করিতেন, সম্ভবতঃ সেখানেই ধন নিহিত আছে তিনি 
অমাত্যদিগকে জিজ্ঞাসা করিলেন, “প্রত্যেকবুদ্ধের আগমন করিলে রাজ! 
প্রত্যুদ্গমন করিয়া কোথায় যাঁইতেন ?” “অমুক স্থানে, মহারাজ 7” 
ইহা বলিয়। অমাত্যের! সেই স্থান নির্দেশ করিলেন। তখন রাজা সেই স্থান 
খনন করাইয়! নিহিত ধন উদ্ধার করাইলেন এবং আবার জিজ্ঞাঁসা৷ করিলেন, 
“প্রত্যেকবুদ্ধের যখন প্রস্থান করিতেন, তখন রাজা অনুগমন করিয়। কোথা 
হইতে তাহাদিগকে বিদায় দিতেন?” “অমুক স্থান হইতে, মহারাজ ;” 
ইহ! বলিয়! অমাত্যেরা সেই স্থান নির্দেশ করিলে রাজা সেখান হইতেও ধন 
উদ্ধার করাইলেন। লোকে বিশ্ময়াভিভূত হইয়া সহস্র বার বাহবা দিতে 
দিতে বলিতে লাগিল, « “সূর্য্যের উদয়ে নিধি” আছে শুনিয়া লোকে এতদিন 
সূর্য্যোদয়ের দিক্‌ খনন করিয়! বেড়ীইতেছিল; “সৃধ্যের অস্তে নিধি’ আছে 
শুনিয়া সূর্ধ্যাস্তের দিকে খুঁড়িতেছিল ; এখন কিন্ত সত্যসত্যই ধন বাহির 
হইল; অহো'! কি আশ্চর্য্য !'” অতঃপর রাঁজভবনের মহাদ্বারের মধ্যে 
গোবরাটের এক প্রান্তে ভূমি খনন করিয়া “ভিতরের নিধি এবং উহার 
বাহিরের ভূমি খনন করাইয়া ‘বাহিরের’ নিধি উদ্ধার করা হইল। “ন! 
ভিতরে না বাহিরে যে নিধির কথা ছিল, তাহা গোবরাটের তলদেশে 
পাওয়া গেল। রাজী মঙ্গলহস্তীতে আরোহণ করিবার কালে যেখানে 


১ যিনি সম্বোধি লাভ করিয়াছেন, কিন্তু বৃদ্ধের ন্যায় ধর্মদেশন করেন না, তাহাকে প্রত্যেঞ্চবুদ্ধ বলে। 


মহাঁজনক-জাতক ২৩৫ 
সোণার সিঁড়ি রাখা হইত, সেখান হইতে 'উঠিবাঁর স্থানের নিধি এবং 
যেখানে তিনি হস্তিপৃষ্ঠ হইতে অবতরণ করিতেন, সেখান হইতে 'নামিবার 
স্থানের নিধি বাহির হইল। যেখানে অমাঁত্যেরা ভূতলে দাড়াইয়া রাজাকে 
প্রণাম করিতেন, সেখানে শালস্তস্তচতুষ্টয়যুক্ত রাজপল্যঙ্ক ছিল। সেই- 
গুলির তলদেশ হইতে চারিটা ধনকুন্ত উত্তোলিত হইল; ইহাই ‘চারি 
মহাশালস্তস্তের' নিধি। যোজনপ্রমাঁণ স্থানে চারিদিকে তার, মহাসত্ব 
দেখিলেন এখানে যোজন শব্দে রথের যুগ বুঝিতে হইবে। রাজপল্যঙ্কের 
চতুদ্দিকে যুগপ্রমাণ স্থানে বহু ধন নিহিত ছিল। তিনি উহা খনন 
করাইয়া বহু ধনপূর্ণ কুস্ত উত্তোলন করাইলেন। দন্তাগ্রে_যেখানে মঙ্গল 
হস্তী দীড়াইত, সেখানে তাহার দন্তযুগলাভিমুখ স্থান হইতে নিধি উদ্ধৃত 
হইল। বালাগ্রে__যেখাঁনে মঙ্গলাশ্ব দীড়াইত, সেখানে তাহার পুচ্ছাভিমুখ 
স্থান হইতে নিধি পাওয়া গেল। কেবুকে-_-“কেবুক' শব্দে জল বুঝায় 
মহাসত্ব মঙ্গলপুক্করিণীর জল বাহির করাইয়া গুপ্তধন দেখাইলেন। 
বৃক্ষাগ্রে_উদ্ভানে একটা বিশাল শালবৃক্ষ ছিল। মধ্যাহুকালে যতদূর 
পর্যন্ত উহার ছায়৷ পড়িত, মগুলীকারে ততদূর খনন করাইয়া অনেক 
গুপ্তধন উদ্ধৃত হইল। এইরূপে ষোড়শ স্থান হইতে ধন উদ্ধার করিয়া 
মহাঁসত্ব জিজ্ঞাসা করিলেন, “আর কোন আদেশ আছে কি?” অমাত্যের। 
বলিলেন, “না, মহারাজ, আর কোন আদেশ নাই ।” 

মহাঁসত্বের অলৌকিক প্রজ্ঞার পরিচয় পাইয়! প্রজাবৃন্দ পরম সন্তোষ 
লাভ করিল। মহাজনক উদ্ধৃত সমস্ত ধন দানে নিয়োজিত করিবার 
অভিপ্রায়ে নগর-মধ্যে এবং চত্ুদ্র্ণরে পাঁচটা দানশাল৷ নিৰ্ম্মাণ করাইয়। 
মহাদানে প্রবৃত্ত হইলেন। তিনি কাঁলচম্পানগর হইতে নিজের জননী 
এবং তাঁহার আশ্রয়দাতা সেই ব্রাঙ্গণকে আনয়ন করিয়া তাহাদের 
মহাসতকার করিলেন । 


(২) 


মহাজনক অতঃপর দশবিধ রাজধর্শ্মের মধ্যাদা রক্ষা করিয়া রাজত্ব 
করিতে *এবং প্রত্যেকবুদ্ধদিগের উপাঁসন। করিতে লাগিলেন। কালক্রমে 


২৩৬ জাতক-মঞ্জরা 


সীবলি দেবী ধন্যপুণ্যলক্ষণ এক পুত্র প্রসব করিলেন; এই শিশুর নাম 
রাখা হইল দীর্ায়ুঃকুমার। পুজ্র বয়ঃপ্রাপ্ত হইলে রাজা তাহাকে ওপরাজ্য 
দান করিলেন। 

একদিন উদ্ভানপাঁল নানাবিধ ফল ও পুষ্প আনয়ন করিলে রাজা সে 
সমস্ত দেখিয়া প্রীত হইয়! তাহাকে পুরস্কার দিলেন এবং বলিলেন, “সৌম্য, 
আমি উদ্যান দেখিব; তুমি গিয়া উহা! সুসজ্জিত করিয়া রাঁখ |” সে 
“যে আজ্ঞা” বলিয়া প্রস্থান করিল এবং কিয়ৎকাল পরে আসিয়া 
নিবেদন করিল, “মহারাজ, উদ্যান স্থসভ্জিত হইয়াছে ।” রাজ! বনু 
অনুচরসহ গজারোহণে উদ্ভানদ্বারে উপস্থিত হইলেন। সেখানে দুইটা 
ঘনশ্যাম আসবৃক্ষ ছিল; তন্মধ্যে একটাতে তখন ফল ছিল না, আর 
একটাতে বহু স্থমধুর ফল ছিল। রাজা এ ফল এতদিন খান নাই বলিয়। 
অন্য কেহ উহাতে হাত দিতে সাহস পায় নাই। এন রাজা গজস্কন্ধে 
বসিয়াই একটী ফল খাইলেন; উহ। তাহার জিহব! স্পর্শ করিবামাত্র ব্বর্গীয় 
ফলের ন্যায় গুমধুর বোধ হইল । রাজ! ভাঁবিলেন, “ফিরিবাঁর সময় 
এই বৃক্ষ হইতে বহু ফল ভোজন করিব এদিকে, রাজা অগ্রফল গ্রহণ 
করিয়াছেন জানিয়া উপরাজ হইতে মাহুত পর্য্যন্ত সকলেই এ ফল ছি ড়িয়! 
উদরসা করিল; যখন ফল পাইল না, তখন যগ্টির আঘাতে ডাঁল-পাল! 
ভাঙ্গিয়া তাহার! বৃক্ষটীকে নিষ্পত্র করিল । উহ গ্যাড়ামূড়ো হইয়া থাকিল; 
দ্বিতীয় গাছটা কিন্তু পূর্বেবর মত মণিপর্ববতের ন্যায়ই বিরাজ করিতে 
লাগিল। রাজা উদ্যানের বাহিরে আসিয়া প্রথম গাছটার দুর্দশা দেখিয়া 
অমাত্যদিগকে জিজ্ঞাসা করিলেন, “ব্যাপার কি ?” অমাত্যেরা বলিলেন, 
«“ মহারাজ অগ্রফল গ্রহণ করিয়াছেন জানিয়া অন্য সব লোকে গাছটাকে 
লুঠ করিয়াছে ।” “এই গাছটার ত কি পত্রের, কি বর্ণের কোন হানি 
হয় নাই ?” “নিষ্ফল বলিয়াই এটার কোন অনিষ্ট ঘটে নাই।” এই 
উত্তর শুনিয়া রাজার চিন্ত ব্যাকুল হইল; তিনি ভাবিলেন, ‘এই ৰৃক্ষটা 
নি্ষলতার জন্য পূর্বববৎ শ্যামলপত্রশৌভিত রহিয়াছে; আর অপর বৃক্ষটা 
ফলবান্‌ ছিল বলিয়া নিস্পক্র ও ভগ্শাখ হইয়াছে । এই রাজত্বও ফলবান্‌ 
বৃক্ষসদূশ এবং প্রব্রজ্যা নিক্ষল বুক্ষসদৃশ । যে সকিঞ্চন, তাহারই্ু ভয়; 


মহাঁজনক-জাতক ২৩৭ 


অকিঞ্চনের কোন ভয় নাই। আমিও আর ফলবান্‌ বৃক্ষসদূশ হইব না; 
নিষ্ষল বৃক্ষসদৃশ হইব; সম্পত্তি পরিহার করিয়! নিজ্রমণপুর্বক প্রব্রজ্য 
গ্রহণ করিব ৷’ 

মনে মনে এই দৃঢ়সঙ্কল্প করিয়া মহাজনক রাজধানীতে প্রবেশ করিলেন 
এবং দ্বারদেশে দাড়াইয়া সেনাপতিকে ডাকাইয়া বলিলেন,“ মহাসেনাপতে, 
আজ হইতে আমার খাঁ্য আনিবার জন্য এক জন ভৃত্য এবং মুখপ্রক্ষালনের 
জল ও দন্তকাষ্ঠ দিবার জন্য এক জন ভূতা ব্যতীত আর কেহ যেন 
আমাকে দেখিতে পায় না; আপনি প্রাচীন বিনিশ্চয়ামাত্যদিগকে লইয়া 
রাজ্য শাসন করুন। আমি এখন হইতে মহাতলে থাকিয়৷ শ্রামণ্যধর্মম 
পালন করিব।” অনন্তর তিনি প্রাসাদে আরোহণ করিলেন এবং নির্জনে 
শ্রামণ্যধন্ম পালন করিতে প্রবৃত্ত হইলেন। কিছুদিন এইরূপে অতীত 
হইলে প্রজার! রাঁজাঙ্গনে সমবেত হুইল এবং মহাসত্বকে দেখিতে না 
পাইয়। বলিতে লাগিল, “আমাদের রাজা পূর্বের যেমন ছিলেন, এখন ত 
তেমন নাই ! 


৪, 4 AF ২, 
সক ৩ নট শা পচ পু 


সার্বভৌম রাজা মিথিলার । 
পূর্ব্বের মতন কিছু দেখি না ত তার! 
না চান দেখিতে নৃত্য, না শুনেন গীতবা্য ; 
কি হয়েছে, বল ত, রাজাঁর ? 
রাজপুরে হয় না এখন 
তুষিতে রাজার মন পশুদের রণ | ১ 


উদ্যানে না যান তিনি, না দেখেন পুষ্ষরিণী 
যাহে কেলি করে হংসগণ 
মুকের মতন সদা কারো সঙ্গে নাহি কথা 


না করেন রাজ্যের পালন । 


সস গং * সং এ? 


১ মৌধ্যরাজ চন্দ্রগুপ্তের সময়ে এবং উত্তরকালে মোগলদিগের সময়ে রাজধানীতে হস্তী, ব্যাপ্ত প্রভৃতি 
পশুর যুদ্ধ হইত । রোম প্রভৃতি আরও অনেক নগরে পশ্তযুদ্ধ জনসাধারণের একটা প্রধান উৎসব ছিল। 


২৩৮ জাতক-মঞ্জরী 


মহাজনক প্রাসাদে অবস্থিতি করিয়! শ্রামণ্যধর্ম্মপালনে চারি মাস 
অতিবাহিত করিলেন; অতঃপর তাঁহার প্রব্রজ্যাগ্রহণের ইচ্ছা অত্যন্ত 
বলবতী হুইল । রাঁজভবন তাহার নিকট লোকান্তরিক নরকের» ন্যায় 
প্রতীয়মান হইতে লাগিল; তিনি ভবত্রয়কে প্রজ্বলিত অগ্নিসম ছুঃখকর 
বলিয়া মনে করিলেন। তিনি প্রব্রজ্যাকামী হইয়। ভাবিতে লাগিলেন, 
“কবে আমি মিথিলা ত্যাগ করিয়া হিমালয়ে গমন করিব এবং সেখানে 
প্রত্রাজকের বেশ ধারণ করিব?” 


(৩) 


যখন মহাজনকের জন্ম হয়, তখন মানুষের পরমায় দশ সহজ বৎসর 
ছিল। তন্মধো তিনি সপ্ত সহস্র বৎসর রাজত্ব করিয়া আয়ুক্ষালের অবশিষ্ট 
তিন সহস্র বৎসর প্রব্রজ্যাঁয় অতিবাহিত করেন। উগ্ভানদ্বারে আমবৃক্ষ 
দর্শন করিবার পর চারিমাস তিনি প্রাসাদে থাঁকিয়ীই প্রব্রজ্যা-ধন্ম পালন 
করিয়াছিলেন; অতঃপর তাহার ধারণ। হইল যে, রাজবেশ অপেক্ষা 
প্রব্রাজিতের বেশই শ্রেষ্ঠ; তিনি প্রব্রাজক হইবার অভিপ্রায়ে ভূত্যকে 
বলিলেন, “ভদ্র, তুমি কাহাকেও ন। জানাইয়। বাজার হইতে কয়েকখানি 
কাষায় বস্ত্র এবং একটা মৃৎ্পাত্র আনয়ন কর” ভৃত্য তাহাই করিল। 
তখন রাজা নাপিত ডাঁকাইয়া কেশ-শ্মশ্রু মুণ্ডন করাইলেন, নাঁপিতকে 
বিদায় দিয়া একখানি কাঁষায় বন্ধ পরিধান করিলেন, একখানি দিয়! দেহ 
আচ্ছাদিত করিলেন, একখানি স্বন্ধৌোপরি রাখিলেন, মাটির পাত্রটী থলিতে 
পৃরিয়৷ উহা! স্কন্ধে ঝুলাইলেন, ভিক্ষুদণ্ড হস্তে লইয়া কয়েকবার মহাঁতলে 
প্রত্যেকবুদ্ধলীলায় ইতস্ততঃ চঙ্ক্রমণ করিলেন; কিন্তু সেদিন প্রীসাদেই 

রহিলেন। 
১ 'লোকাস্তরিক” _চক্রবালগুলি অদীম আকাশে তিন তিনটা করিয়া সঙ্জিত। ইহার পরস্পরকে 


ম্পর্শ করিয়। রহিয়াছে। মধ্যে যে ফাক আছে, নেখানে লোকস্তরিক নরক | প্রেতগণ এখা ন যন্ত্রণা! 
ভোগ করে। ন্ট e 


মহাজনক-জীতক ২৩৯ 


পরদিন সুধ্যোদয়কালে মহাজনক প্রাসাদ হইতে অবতরণ করিতে 
লাগিলেন। এ সময়ে সীবলি দেবী রাজার অপর সপ্তশত প্রিয়া ভার্্যাকে 
ডাকাইয়া বলিলেন, “ আমরা অনেক দিন রাজাকে দেখি নাই; আজ 
তাহাকে দেখিব; তোমরা অলঙ্কার পরিয়া যথাসাধ্য স্ত্রীজাতি-স্থলভ 
হাবভাববিলাস দেখা ইয়া তাহার মন ভুলাইতে চেষ্টা কর।” ইহা! বলিয়া 
তিনি এ সকল রমণীর সঙ্গে প্রাসাদে আরোহণ করিতে আরম্ভ 
করিলেন এবং পথে রাজাকে অবতরণ করিতে দেখিলেন। কিন্তু তাহার! 
রাজাকে চিনিতে পারিলেন না, ভাঁবিলেন রাজাকে উপদেশ দিবার জন্য 
কোন প্রত্যেকবুদ্ধ আসিয়াছিলেন। এই বিশ্বাসে তাহারা নমস্কী রপুর্ববক 
এক পার্শে সয়া দ্রাড়াইলেন। ইত্যবসরে মহাসত্ব প্রাসাদ হইতে 
অবতরণ করিলেন। রমণীগণ প্রাসাদে আরোহণ করিয়া দেখেন, 
রাজশয্যায় রাজার ভমরকৃষ্ণজ কেশ এবং আঁভরণগুলি পড়িয়া আছে। 
তখন তাহারা বুঝিলেন, সিঁড়িতে যে ব্যক্তিকে দেখিয়াছিলেন, 
তিনি প্রত্যেকবুদ্দধ নহেন, তীহাঁদেরই প্রিয়ভর্ভা। তাহারা বলিলেন, 
“এস, আমরা তীহাকে ফিরাইয়া আনি।” তাহার! প্রাসাদ হইতে 
অব্তরণপূর্ববক রাজাজ্গনে গেলেন; তাহাদের কেশকলাঁপ পৃষ্ঠোপরি 
আলুলায়িত হইতে লাগিল; তাহার! বক্ষে করাঘাত করিতে করিতে 
বলিলেন, “ মহারাজ, আপনি এরূপ কাজ কেন করিতেছেন ?” তাহার 
করুণস্বরে পরিদেবন করিতে করিতে রাজার অনুগমন করিলেন। 
এই সংবাদে সমস্ত নগর সংক্ষু্ধ হইল,_“ রাজ! নাকি প্রব্রজ্য। 
গ্রহণ করিয়াছেন; এমন ধাশ্মিক রাজা আমরা কোথায় পাইব ?” 
এই বলিয়! ক্রন্দন করিতে করিতে নগরবাঁসীরাও রাজার পশ্চাতে 
পশ্চাতে ছুটিল। 

সীবলি দেবী পরিদেবন করিয়াও রাজাকে ফিরাইতে না পারিয়৷ 
ভাবিলেন, ‘একটা উপায় আছে । তিনি মহাসেনাপতিকে ডাকাইয়। 
আজ্ঞা দিলেন, “বাবা, রাজ! যে দিকে অগ্রসর হইতেছেন, তুমি গিয়া সেই 
দিকের জীর্ণ গৃহপাস্থশীলাদিতে অগ্নি প্রয়োগ কর এবং স্থানে স্থানে 
তৃণপক্রাদ্ি একত্র করিয়া ধূম উৎপাদন কর।” মহাসেনাপতি তাহাই 


২৪০ জাতক-মগ্ররী 


করিলেন। তখন সীবলি দেবী রাজার নিকটে গিয়া তাহার পায়ে পড়িয়৷ 
জাঁনাইলেন যে, মিথিল। নগরী দগ্ধ হইতেছে । 


“জ্বলিছে ভীষণ অগ্নি; কোষের প্রকোষ্ঠ সব 
পুড়িতেছে ; স্বর্ণ রৌপ্য সব নষ্ট হ’ল তব । 
দক্ষিণ-আঁবর্ত শঙ্খ, হীরক-হরিচন্দন, 
গজ্দস্তীজিনতাঁঅলৌহ-আঁদি বহুধন 
ভশ্মীভূত হয় সব; এস ফিরি, নরবর ; 
বিপুল খশ্বর্ধ্য তব ফিরি শীঘ্র রক্ষা কর 1” 


ম্‌হাসত্ব বলিলেন, “দেবি, তুমি কি বলিতেছ ? যাহার কিছু আছে, 
তাহারই সেই বস্তু দগ্ধ হইতে পারে ; কিন্তু আমি যে অকিঞ্চন । 
অকিঞ্চন যেই জন, সেই সে প্রকৃত সুখে যাঁপয়ে জীবন; 
পুড়িছে মিথিলা পুরী ; কিন্তু তাহে নাহি পুড়ে আমার কিঞ্চন |, ১ 
[ অতঃপর সীবলি মহাজনককে ফিরাইবাঁর জন্য আরও বহু চেষ্টা করিলেন, কিন্ত 
কৃতকাৰ্য্য হইতে পারিলেন ন! । ] 


EZ কেহ কেহ সীবলির বিবাহ-বৃত্তান্তের সহিত Merchant of ৮৪701০6-এর 1১০:0॥-নামী 
নায়িকার বিবাহ-বৃত্বান্ত তুলনা! করিতে চাহেন। কিন্তু এই দুই আখ্যায়িকার মধ্যে সাদৃশ্য এত অল্প যে, 
তাহা দেখিয়া 978159992:5কে এ ক্ষেত্রে অধমর্ণ বল যায় ন|। তাহার 81০০]-নামক য়িহুদির রাক্ষমী 
প্রতিজিঘাংসা-বৃত্তি কিন্ত “এমেদার কাজি'-নামক একটা প্রাচ্য কথায় প্রায় অবিকৃতভাবে চিত্রিত দেখা যাঁয়। 





ভনহানলাকদক্কাশ্যপ-জীভক্ক 

[ বিদেহরাজ অঙ্গতি জনৈক আজীবকের কুশিক্ষায় আস্তিক্য বুদ্ধি হাঁরাইয়াছিলেন 
এবং অমাত্যদিগের হস্তে রাজকার্য্য সমর্পণ করিয়া নিজে ইন্দরিয়সুখভোগে প্রবৃত্ত 
হইয়াছিলেন। তাহার শীলবতী কন্ঠা রুজা পিতার এই অধঃপতন দেখিয়া মনে 
দারুণ ব্যথা পাইলেন এবং তাহাকে সুপথে আনিথ্বর জন্য যথাসাধ্য চেষ্টা করিতে 
লাগিলেন । ] 

রুজা বলিলেন, “পিতঃ, আপনি সেই নগ্ন, মিথ্যাদৃষ্টিপরায়ণ আজীবকের 
কথা বিশ্বাস করিবেন না; ইহলোক আছে, পরলোক আছে; স্ুুকৃতির 


> তু* মহাভারত, শাস্তি, ২২৩ অ* : 
অনন্তং বত মে বিত্তং ভাব্যং মে নান্তি কিঞ্চন ; মিথিলায়াং প্রদীপ্তার়াং ন মে কিঞ্চন দ্চহ্যতে । 


ম্হানারদকাশ্যপ-জাতক ২৪১ 


দুঙ্কৃতির ফলও আছে। আমি আপনার কল্যাণ কামনা করি; আমার 
কথা বিশ্বাস করুন। আপনি অঘাঁটে লক্ষ দিয়া পড়িবেন নী।” কিন্তু 
এত বলিয়াও তিনি পিতার ভ্রম অপনোদন করিতে পীরিলেন না । রাজ! 
তাহার মধুর বচন শুনিয়! তুষ্ট হইলেন মাত্র ; কারণ মাতা-পিতা প্রিয় 
পুজ্ৰকন্যার কথা শুনিতে ভালবাসেন; কিন্তু তাঁহার! স্ব স্ব বিশ্বাস পরিহার 
করেন না। নগরবাঁসীরা বলাবলি করিতে লাগিল, “রাজকন্যা রুজা না কি 
ধর্ম্মদেশন-দ্বার৷ পিতাকে মিথ্যাদৃষ্টি হইতে উদ্ধার করিবেন।” সকলেই 
একবাক্যে উচ্চেঃস্বরে বলিল, “পণ্ডিত৷ রাজকন্যা তাঁহার পিতার মিথ্যা 
বিশ্বাস অপনোদনপূর্ববক আমাদিগকে স্বস্তিভাজন করিবেন।” এই 
আশ্বাসে নগরবাসীর! সন্তোষ লাভ করিল। 

পিতাকে প্ৰবুদ্ধ করিতে অসমর্থ হইয়াও রুজা নিরুৎসাহ হইলেন নী। 
তিনি প্রতিজ্ঞা করিলেন, যে কোন উপায়েই হউক, পিতাকে স্বস্তিভাজন 
করিবেন। তিনি মস্তকে অঞ্জলি তুলিয়। দশদিকে নমস্কারপূর্ববক বলিলেন, 
«এ জগতে এমন অনেক ধান্মিক শ্রমণ ও ব্রাহ্মণ এবং লোঁকপালগণ ও 
মহাব্রক্ষগণ ১ আছেন, ধাঁহাঁদের অনুভাববলে লোকশ্থিতি ও লোকরক্ষা 
সম্পাদিত হইতেছে । তাহারা আসিয়া স্বীয় অনুভাঁবের প্রভাবে আমার 
পিতার জম অপনোদন করুন। আমার পিতার কোন গুণ না থাকিলেও 
তাহারা আমার গুণের, আমার বলের, আমার সত্যের প্রভাবে তাহার 
মিথ্যাদৃষ্টি অপনোদন্বপূর্ববক সর্বলোৌকের কল্যাণসাধন করুন।” কুজা 
প্রণাম করিতে করিতে বার বার এই প্রীর্ঘনা করিতে লাগিলেন । 

এ সময়ে বোধিসত্ব একজন মহাত্রহ্মা হইয়! জন্মপরিগ্রহ করিয়া 
ছিলেন। তাহার নাম ছিল নারদ। বোধিসত্বগণ মৈত্রীভাবযুক্ত, 
কারুণ্যপূর্ণ ও মহদ্ধি-সম্পন্ন। এই কারণে, কাহার স্থকৃতিবান্, কাহার 
দুক্রিয়াশীল, ইহা! দেখিবার জন্য তাহারা সময়ে সময়ে জীবলোক অবলোকন 
করিয়। থাকেন। উক্ত দিন নারদ বোধিসত্ব ভূলৌোক অবলোকন করিবার 


> বৌদ্ধের! ব্রহ্মলোকের অধিপতিকে মহাত্রন্ধ! ব! ব্রহ্মা সহাম্পতি বলেন। প্রত্যেক চত্রবালে এক 
জন মহাব্ৰহ্ম । চক্রবাল অসংখ্য ; কাজেই মহাব্রন্জাও অনংখ্য। শাক্যমুনি না কি বোধিসত্বব্ূপে চারি 
জন্মে মহাত্ৰহ্মা 'হইয়াছিলেন । 
৩১ 


২৪২ জীতক-মগ্ররী 


সময়ে দেখিতে পাইলেন, রাজকন্যা রুজ1 পিতার মিথ্যাদৃষ্টি অপনোদন 
করিবার নিমিত্ত লোকপাঁলক দেবতাদিগকে প্রণাম করিতেছেন। তিনি 
ভাঁবিলেন, ‘আমি ভিন্ন আর কেহই এই রাজার ভ্রম নিরাঁকরণ করিতে 
পারিবে না । অতএব আমি আজ রাজকন্যাকে সাহায্য করিব এবং সানুচর 
রাজীকে স্বস্তিভীজন করিয়া ফিরিয়া আসিব অনন্তর তিনি ভাবিতে 
লাগিলেন, “কি বেশে নরলোকে যাওয়া ভাল % তিনি দেখিলেন যে, 
প্রব্রাজকেরা মানুষের প্রিয়পাত্র ; লোকে প্রত্রীজকদিগকে ভক্তি করে, 
তাহাদের কথাও শুনে; এই কারণে প্রব্রাজকের বেশে গমন করিলেই ভাল 
হয়। এই সঙ্কল্প করিয়। তিনি মনোহর হেমবর্ণ মানবদেহ ধারণ করিলেন, 
মস্তকোঁপরি সুন্দর জটামগুল বন্ধন করিলেন, জটা ভ্যন্তরে একটা স্থৃবর্ণসূচী 
রাঁখিলেন, পৃষ্ঠ ও পশ্চাৎ উভয়তঃই রক্তবর্ণ চীব্র পরিধান করিলেন, এক 
স্কন্ধে স্থবর্ণতারকখচিত রজতজালবেষ্টিত অজিন রাখিলেন, মুক্তাগ্রথিত 
শিক্যায় সুব্্ণময় ভিক্ষাভাজন স্থাপন করিলেন, তিন স্থানে বক্র স্থবর্ণকাঁচ: 
স্কন্ধে লইলেন, মুক্তীগ্রথিত শিক্যায় প্রবীলনিশ্মিত কমগুলু রাখিলেন 
এবং এইরূপ খষিবেশ ধারণ করিয়া চন্দ্রমার ন্যায় গগনতলে বিরাজ 
করিতে করিতে আকাঁশপথেই অলঙ্কৃত চন্দ্রকপ্রীসাদের উচ্চতমতলে 
প্রবেশপুর্ববক রাজার পুরোভাগে আকাশে অবস্থিত হইলেন । 
রাজা নারদকে দেখিয়! ব্রহ্মতেজে অভিভূত হইলেন এবং আসনে 
উপবিষ্ট থাকিতে অসমর্থ হইয়া অবতরণপূর্ববক ভূতলে দণ্ডায়মান হইয়া 
আগন্তক কে, কোন্‌ গৌত্রজ এবং কোথা হইতে আসিলেন, তাহা 
জিজ্ঞাস! করিলেন । 
নারদ ভাঁবিলেন, ‘এই রাজা পরলোক মানেন না; অতএব ইহাকে 

পরলোকের কথাই বলিব ।” তিনি উত্তর দিলেন, 

“আসিয়াছি দেবলো'ক হতে অবতরি, 

চন্দ্রবৎ উদ্ভাসিত করিয়া শর্ব্রী | 

নাম, গোত্র জিজ্ঞজীসিলে ? করহ শ্রবণ, 

কাশ্যপ গোত্র আমি নারদ ব্রাহ্মণ ৷” 


১ কাচ-বীক। 


মহানারদকাশ্থাপ-জীতক ২৪৩ 


রাজা ভাবিলেন, ‘ ইহাকে পরলোকের কথ! শেষে জিজ্ঞাসা করিব; 
কি কারণে ইনি এত খদ্ধি লাভ করিয়াছেন, অগ্রে তাহাই জিজ্ঞাস করা 
যাউক ।’ তিনি বলিলেন, 
“আকাশে গমন তব, আকাশে আসন ; 
দেখিয়া বিস্ময়ে মোর অভিভূত মন। 
বুঝিতে না পারি আমি এ যে কি ব্যাপার ; 
কি হেতু এমন খদ্ধি হইল তোমার 1?” 


নারদ বলিলেন, 
“সত্য, ধর্ম, ত্যাগ আর ইক্জিয় দমল-_- 
পূর্বজন্মে এ সকল ব্রতসম্পীদন 
করিয়াছি সাবধানে ; তাহারই প্রভাবে 
মনোজব, কামগতি ১ হইয়াছি এবে ৷” 


রাজা মিথ্যাধশ্মপরবশ হইয়াছিলেন; কাজেই, নারদ এরূপ উত্তর 

দিলেও, পরলোক যে আছে, ইহা তিনি বিশ্বাস করিলেন না। তিনি 

বলিলেন, “পুণ্যের কি তবে কোন পুরস্কার আছে ? 
জিজ্ঞাসি, নারদ, আমি একটা বিষয়) 
মিথ্যা বুলি ভুলা’য়ো না যেন হে আমায়। 
দেবলোক, পরলোক, পিতৃলোক আছে, 
এ কথা শুনিতে পাই অনেকের কাছে । 
সত্য, কি অলীক এই লোকের বিশ্বাস ? 
সদুত্তর দিয়া কর সংশয় নিরাঁস।” 


নারদ বলিলেন, 
“দেব-পিতৃ-পরলোক প্রকৃতই আছে; 
মিথ্যা নয়) শুন যাহা অনেকের কাছে । 


১ মনোঁজব-_মনের প্যায় দ্রুতগমনশীল। কামগতি-__ইচ্ছাধীন-গতি, যেখানে ইচ্ছ। গমন 
করিতে সমর্থ ।* 


২৪৪ জাতক-মপ্রী 


কামাসক্ত মূঢ়গণ মোহের কারণ 
কি যে পরলোক, তাহা বুঝে না কখন ৷” 


ইহা! শুনিয়! রাজ। পরিহাস করিয়া বলিলেন, 
“সত্যই, নারদ, যদি করহ বিশ্বাস, 
মৃত্যু-অস্তে করে নর পরলোকে বাস, 
দাও পঞ্চশত মুদ্রা এ জন্মে আমাকে ; 
সহস্র তোমায় দিব গিয়া পরলোকে |” 


তখন মহাসত্ব সভামধ্যে রাজাকে ভ্সন! করিয়া বলিলেন, 

“দাতা, শীলবান্‌ বলি তোমায়, বিদেহপতি, যদি জানিতাম, 
পঞ্চশত মুদ্রা আমি দ্বিধা নাহি করি মনে এখনি দিতাম । 
নিষ্ঠুর, পার তুমি; হইবে নিরয়গামী দেহ-অবসানে ) 
সহস্র মুদ্রার তরে তাগাদা করিবে কে হে গিয়া সেই স্থানে? 
অলস, কুকর্ম্মরত, দয়াহীন, পাঁপব্রত যদি কেহ হয়, 
ইহলোকে পণ্ডিতের হেন অধমর্ণেকি হে কভুখণ দেয়? 
দিলে খণ পরিশোধ করিবে না, মহারাজ, কভু সেই জন; 
বৃদ্ধি ত দুরের কথা, ফিরি না আসিবে তার গৃহে মূলধন। 
দাতা, উপার্জনক্ষম, অনলস, শীলবান্‌ যদি কেহ হয়, 
সাদরে আহ্বান করি সকলে প্রসন্নচিত্তে থণ তারে দেয়। 
থণের সাহায্যে সেই উৎপাদি প্রচুর ধন, বিন! তাগাদায় 
করে খণ পরিশোধ | হেন জনে অবিশ্বাস করা কি হে যায়?” 


নারদকর্তৃক এইরূপে ভণ্ুসিত হইয়া রাজ! তুষ্ীভাৰ অবলম্বন 
করিলেন। সমবেত লোকেরা কিন্তু অতিমাত্র তুষ্ট হইয়া বলাবলি করিতে 
লাগিল, “এই দেবি মহদ্ধি। ইনি নিশ্চয় রাজার মিথ্যাদৃষ্টি অপনোদন 
করিবেন।” সমস্ত নগরে সকলের মুখেই এই কথা শুনা যাইতে লাগিল। 
মহাসত্বের অনুভাববলে সপ্তযৌজনব্যাপী মিথিলানগরে এমন কেহই রহিল 
না, যে তাঁহার ধন্মদেশন শুনিতে পাইল না। তিনি ভাবিলেন, “এই রাজ। 
মিথ্যাৃষ্টিতে অতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছেন। নরকের ভয় দেখাইয়! 
ইহার ভয়োৎপাদনপুর্ববক এই মহাভ্রম অপনোদন করিতে হইধে; পরে 


দেবলৌকের কথা বলিয়া ইহাকে আশ্বস্ত করিব 1 
বলিলেন, “ মহারাজ, আপনি যদি এই ভ্রমাত্বক বিশ্বাস পরিত্যাগ না করেন, 
তবে নরকে গিয়া যে অনন্ত দুঃখ ভোগ করিবেন তাহ! শ্রবণ করুন ।” 

[ অনন্তর তিনি একে একে কতকগুলি নরকের নাম করিয়া এবং এ সকল নরকে 
পাপীরা যে দারুণ যন্ত্রণ| ভোগ করে তাহ! বর্ণনা করিয়া রাজাকে বলিলেন, “মহারাজ, 
বলুন ত, কিরূপে ঈদৃশ ভীষণ স্থানে গিয়া আমি আপনার কাছে আমার প্রাপ্য 
চাহিব ?” ] 

মহাঁসত্বের মুখে নরকের বর্ণনা শুনিয়! রাজার হৃদয়ে মহাসংবেগ জন্মিল; 


মহানারদকাশ্যপ-জাতক 


তিনি মহাসত্বের সাহায্যেই পরিত্রাণ পাইবার আশায় বলিলেন, 


[ তখন, রাজাকে শ্ুদ্ধিযার্গ বুঝাইবার অভিপ্রায়ে মহাসত্ব, যে সকল রাজা 
পুরাকালে সম্যগ্রূপে জীবনের কর্তব্য সম্পাদন করিয়া! গিয়াছিলেন, তাহাদের উদাহরণ 


“বলিলে নারদ, যাহা, শুনি সে সকল 
মহাভয়ে মন মোর হইল বিকল। 
কাঁপিতেছি তাই আমি, কীপে হে যেমন 
তরু, যবে করে কেহ তাহারে ছেদন। 
হয়েছে বিলুপ্ত সংজ্ঞা, দিগৃত্রম আমার; 
সাধ্য নাই ভালমন্দ করিতে বিচার । 
উত্তীপক্রিষ্টের পক্ষে সলিল যেমন, 


অথবা! অর্ণববক্ষে ভগ্নপোত নাবিকের 


পক্ষে যথা হয় দ্বীপ রক্ষিতে জীবন; 


কিংবা ঘোর অন্ধকার নিরাকরণের তরে 


প্রদীপ(ই) যেমন হয় প্রকৃত সাধন, 
সেইরূপ হও তুমি আমার শরণ । 

কি অর্থ, কি ধৰ্ম্ম তুমি বুঝাও আমায়; 
অতীতে করেছি আমি বহুপাপ, হায় ! 
দেখাও শুদ্ধির মার্গ, যাহা অনুসরি 
ত্যজি দেহ আমি যেন নরকে না পড়ি ।” 


দেখাইলেন এবং বলিলেন :_] 


# 


নী সং # # 


ইহ! স্থির করিয়া তিনি 


২৪৬ জাতক-মঞ্জরী 


“ধৃতরাষ্্র, বিশ্বামিত্র, জমদগ্নি, উশীনর, 
শিবি ও অষ্টক এই রাজা ছয়জন, ১ 

আরও বহু ভূমিপাল শ্রমণব্রাহ্মণে সেবি 
দেহাস্তে দেবেন্দ্রধামে করিল৷ গমন । 

তুমিও, বিদেহনাথ, ছাড় অধর্ম্মের পথ, 
ধর্মপথে সাবধানে কর বিচরণ) 

মর্ত্যধাম পরিহরি যাবে অবলীলাক্রমে 
যেখানে আছেন শক্র সহ দেবগণ। 

কি প্রাসাদে, কি নগরে অন্নাদির পাত্রহস্তে 


করুক ঘোষণা, ভূপ, তব তৃত্যগণ, 
‘কে ক্ষুধার্ত? কে তৃষ্ণার্ত? কে নগ্ন? বিচিত্র বস্ত্র 
পরিবে কে? চায় কে বা মাল্য বিলেপন? 


কোন্‌ পান্থ চায় ছত্ৰ, উৎকৃষ্ট পাছুক1 কিংবা, 
পরিলে যা’ পায়ে ব্যথ! কভু নাহি হয় ?'__ 

প্রভাতে, সন্ধ্যায় এই ঘোষণা করিয়া তার! 
প্রত্যহ করুক দান যে জন যা” চায়। 

ভৃত্য-অশ্ব-গেো প্রভৃতি হবে যবে জরাজীর্ণ, 
খাটা’ও না সে সকলে পূর্বের মতন; 

কর তুমি সুব্যবস্থা! তাদের পোষণ তরে ; 


খেটেছে তাহারা, বল ছিল যতক্ষণ |” 


এইরূপে দানকথা৷ ও শীলকথ শুনাইয়! মহাঁসত্ব বিবেচনা করিলেন যে, 
রাজার দেহকে একখানি রথের সঙ্গে উপমিত করিয়া বর্ণনা করিলে তাহার 
চিত্ত প্রসন্ন হইবে। এইজন্য সর্ববকামপ্রদ্দ রথের উপমাপ্রয়োগপূর্ববক তিনি 
আবার ধর্ম্মদেশন করিলেন: 
“দেহ তব রথোপম, শুন, নরবর, 
আলম্ত-জড়তা-হীন ; ২ তাই লঘুগতি | 


১ নিমি-জাতকেও ইহাদের কয়েকজনের নাম আছে। 
২ “ব্গিতথীনমিদ্ধতার সল্রহক।' থীন-স্তাঁন। মিদ্ধ ও স্ত্যান প্রায় একার্থবাচক। ৬ 


মহানারদকাশ্যপ-জাতক ২৪৭ 


সারথি ইহার মন; অবিহিংসা-দারা 
হইয়াছে সুগঠিত অক্ষ এ রথের । 
দানরূপ আবরণে থাকে ইহ ঢাক1। 
সুসংযত পাদক্ষেপ চক্রনেমি এর ; 
স্থসংযত হস্তক্ষেপ ধালর স্বন্দর, 
উদরসংযম নাভি; বাক্যের সংযম 


নিবারে ঘর্থর শব্দ চক্রযুগলের | 
% শী #% সং 


সদীচাঁররূপ অশ্বগণে যুতি মন 

চালায় এ রথ সদা দমরূপ পথে । 
কুমার্গ_তৃষ) ও লোভ ; সন্মার্ণ__সংষম | 
রূপ-রস-ল্পর্শ-শব্দাত্মক কাম্য যত, 
তাঁহাদের অভিমুখে যেতে চায় রথ, 
প্রতোদের যষ্টি হোক্‌ প্রজ্ঞা তব, ভূপ ; 
তাহার তাড়নে একে চালাও সুপথে । 
বিবেক(ই) সারথি হোক্‌ এই দেহরথে ! 
করিলে প্রশান্ত চিত্তে দৃঢ়ধৃতিসহ 

এ রথে গমন, ভূপ, নরকে পতন 

কভু নাহি হয় ; ইহা! সর্ব্বকামপ্রদ | ১ 


১ কায়রথের-বর্ণনার সহিত কঠোঁপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বলীর নিম্নলিখিত শ্লোকগুলি 
তুলনীয় :_ 
আত্মানং রখিনং বিদ্ধি শরীরং রথমেব তু । 
বৃদ্ধিন্ত সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ॥ 
ইন্জরিয়াণি হয়ানাহু বিষরাংস্তেযু গোঁচরান্‌ । 
আত্বেন্দিয়মনোযুক্তং ভোক্তেত্যানুর্মনীধিণঃ ॥ 
যন্ত্রবিজ্ঞানবান্‌ ভবত্যযুক্তেন মনসা! নদ] । 
তস্তেন্সিয়াণ্যবপ্যানি দুষ্টাঙব৷ হব সারথেঃ ॥ 
যস্ত বিজ্ঞানবান্‌ ভবতি যুক্তেন মনস! সদা । 
তস্তেন্দিয়াণি বন্ঠানি সদশ্বা ইব সারথেঃ ॥ 
যন্ববিজ্ঞানবান্‌ ভবত্যমনক্কঃ সদাগুচিঃ । 
নস তৎপদমাপ্লোতি সংসারং চাধিগচ্ছতি ॥ 


২৪৮ জাতক-মগ্তরী 


মহারাজ, আপনি আমাকে শুদ্ধিমার্গ দেখাইতে বলিয়াছিলেন-__যাহা 
অনুসরণ করিলে আপনার যেন নরক প্রাপ্তি না ঘটে। আমি নান! 
পর্য্যায়ে তাহ! দেখাঁইলাম।” এইরূপে রাজার নিকটে ধর্ম্মদেশন করিয়া 
নারদ তাঁহার মিথ্যাদৃষ্টি দূর করিলেন এবং তাহাকে শীলে প্রতিষ্ঠাপিত 
করিয়। বলিলেন, “এখন হইতে আপনি পাঁপমিত্র পরিহার করিয়া! কল্যাণ 
মিত্রের সংসর্গে থাকুন এবং নিত্য অপ্রমত্তভাঁবে জীবনযাত্র! নির্বাহ করুন ৷” 
রাজাকে, রাজপুরুষদিগকে এবং রাজান্তঃপুরচারিণীগণকে এইরূপ উপদেশ 
দিয়! এবং রাহ্দদুহিতার গুণের প্রশংসা করিয়া নারদ তাঁহাদের সম্মুখেই 
মহাঁনুভাববলে ত্ৰহ্মলোকে প্রতিগমন করিলেন । 


মহাউশ্মাগ গ-জাতক 

[ বুদ্ধদেবের প্রজ্ঞা যেমন মহিয়সী ও বিশ্বব্যাপিনী, তেমনই রসবতী, প্রত্যুৎপন্না, 
স্থৃতীক্ষ। ও বিরুদ্ধবাদখণ্ডনকুশল!। কেবল অস্তিম জন্মে নহে, পূর্বেও তিনি এইরূপ 
প্রজ্ঞাবান্‌ ছিলেন, ইহ! প্রতিপন্ন করিবার জন্য তাহার অতীত এক জন্মের কথা এই 
জাঁতকে সন্নিবিষ্ট হইয়াছে। এ জন্মে তাহার নাম ছিল মহৌষধ কুমার । তিনি 
মিথিলার সন্নিহিত পূর্ববযবমধ্যক-নামক গ্রামের শ্রীবর্ধন শ্রেষ্ঠীর পুত্র । মিথিলারাজ নানা 
সময়ে নান! প্রকারে মহৌষধের বুদ্ধি পরীক্ষা করেন, এবং প্রতিবারেই তিনি সেই সকল 
পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পগ্ডিতসমাজে শ্রেষ্ঠাসন প্রাপ্ত হন। | 

উন্মাগ্গ ( উন্মার্গ) শব্দটার অর্থ ভূগর্ভে খাত বর্ম বা স্তুরঙ্গ (6৪000])। 
মহৌষধ একটা বৃহৎ সুরঙ্গ খনন করাইয়া সেই পথে উত্তরপঞ্চাল রাজ্য জয় 
করিয়াছিলেন, আখ্যায়িকার এই অংশ লইয়া ইহার নাম উন্মাগ্গ-জাতক হইয়াছে । 
ইহাতে ন্যুনাধিক সা্ধশত ভিন্ন ভিন্ন কথা! .একস্থত্রে গ্রথিত আছে, এজন্য ইহাকে 
একখানি স্বতন্ত্র কথাকৌষ বলিলেও চলে |] 


যন্ত বিজ্ঞানবান্‌ ভবতি সমনন্থঃ সদা! শুচিঃ। 

স তু তৎপদমাপ্রোতি যম্মাদ্‌ ভুয়ো ন জায়তে ॥ 
বিজ্ঞানসারধিষস্ত মনঃপ্রগ্রহবাঁন্‌ নরঃ। 

সোহ্ধ্বনঃ পারমাপ্পোতি তদ্বিষোঃ পরমং পদম্‌ ॥ 


মহাঁউন্মাগ্গ-জাতক ২৪৯ 
মহোৌষধের বাঁল্যকাঁলের কথা 


(১) 

পূর্বববমধ্যক গ্রামবাসী এক ব্যক্তি বৃষ্টি পড়িলে চাষ করিবে এই 
অভিপ্রায়ে গ্রামান্তর হইতে কয়েকট। বলদ আনিয়াছিল। পরদিন সে 
একট! বলের পিঠে চড়িয়া সবগুলাঁকে মাঠে চরাঁইতে লইয়া গেল এবং 
ক্লান্ত হইয়া অবতরণপূর্বক এক স্থানে বসিয়া! ঘুমাইয়৷ পড়িল। এই 
অবসরে এক চোর আসিয়া গরুগুলি লইয়। পলায়ন করিল। এ দিকে 
এ ব্যক্তির ঘুম ভাঙ্গিল ; সে গরু দেখিতে না পাইয়া নানা দিকে খুঁজিতে 
লাগিল এবং চোর পলাইয়। যাইতেছে দেখিয়! ছুটিয়। গিয়! তাহাকে ধরিল। 
সে চোরকে জিজ্ঞাসা করিল, “তুই আমার গরু লয়ে কোথায় 
যাচ্ছিস?” চোর বলিল, “বা রে! আমার গরু, আমার যেখানে 
ইচ্ছা, লয়ে যাচ্ছি” এই দুইজনের বিবাদ শুনিয়া বহু লোক সমবেত 
হইল। যখন তাহারা মহোষধের ক্রীড়াশালার দ্বারের নিকট উপস্থিত 
হইল, তখন মহৌষধ তাহাদের দুই জনকেই ডাঁকাঁইলেন। তাহাদের 
আকার-প্রকাঁর দেখিয়াই তিনি বুঝিতে পারিলেন, কে চোর, কে 
সাধু। কিন্তু প্রকৃত ব্যাপার বুঝিয়াঁও তিনি তাঁহাদের বিবাদের কারণ 
জিজ্ঞাসা করিলেন। যাহার গরু, সে বলিল, “আমি এই গরু কটা 
অমুক গ্রামের অমুকের নিকট হইতে কিনে ঘরে রেখেছিলাম; আজ 
মাঠে চরাইতে এসেছিলাম; সেখানে আমি ঘুমাচ্ছিলাম দেখে এ 
ব্যাটা চুরি করে পলাচ্ছিল। আমি চারি দিকে খুঁজে ব্যাটাকে 
দেখতে পেলুম এবং পিছনে পিছনে ছুটে ধরে ফেল্লুম। আমি যে 
গরু কট। কিনেছি, অমুক গ্রামের লোকে তা জানে” চোর 
বলিল, “এগুলা আমার নিজেরই পালের গরু । এ লোকটা মিছে 
কথা বল্‌ছে।” তখন মহৌষধ পণ্ডিত বলিলেন, “আমি তোমাদের বিবাদের 
ন্যায্য বিচার করিতেছি । আমার বিচার মানিবে ত?” উভয়েই বলিল, 
“মান্ব।৮» সমবেত লোকের চিত্ত আকর্ষণ করিবার অভিপ্রায়ে মহৌষধ 
পণ্ডিত প্রথমে চোরকে জিজ্ঞাসা করিলেন, “তুমি এই গরুগুলাকে 

৩২ 


২৫০ জীতক-মঞ্জরী 


আজ কি খাওয়াইয়াছ, ও কি পান করাইয়াছই ?” সে বলিল, “আমি 
ইহাদিগকে যাউ পান করাইয়াছি এবং তিলের খোল ও মাঁষকলাই 
খাওয়াইয়াছি।” অনন্তর গোঁ-স্বামীকে এ প্রশ্ন করিলে সে উত্তর দিল, 
“আমি গরীব লোক; যাউ ও খোল কোথা পাব। আমি যাস 
খাঁওয়াইয়াছি।» তখন মহৌষধ পণ্ডিত সমবেত লোঁকদিগকে তাহাদের 
কথ! বুঝাইয়া দিয়। কতকগুলি পিয়ঙ্গপজ আনাইলেন এবং সেগুলি 
উদৃখলে কুটিয়া ও জলে গুলিয়া গরুগুলাকে পান করাইলেন। 
ইহাতে গরুগুল। তৃণ বমন করিয়া ফেলিল। তখন উপস্থিত ব্যক্তি- 
দিগকে ইহ দেখিতে বলিয়া তিনি চোরকে জিজ্ঞাস! করিলেন, “এখন বল্‌, 
তুই চোর কি না” সে উত্তর দিল, “আমিই চৌর।”৮ “তবে 
এখন হইতে আর এমন কাজ করিস না।” কিন্তু বোধিসত্বের 
অনুচরেরা তাহাকে দূরে লইয়া গিয়া! লাথি, কিল, চড়ে দুর্ববল 
করিয়া ফেলিল। অতঃপর বৌধিসত্ব তাহাকে সম্বোধন করিয়া! পঞ্চশীল 
ব্যাখ্যা করিলেন এবং উপদেশ দিতে লাগিলেন, “দুক্ষর্ম্নের প্রত্যক্ষফল 
তোমার পক্ষে এত দুঃখজনক হইল; পরকালে নরকযন্ত্রণাদি আরও 
কত মহাদুঃখ তোমার অদৃষ্টে আছে। তুমি এখন হইতে এরূপ ভুকষর্ম 
ত্যাগ কর।” 


(২) 


এক রমণী মুখ ধুইবার জন্য তাহার পুভ্রকে লইয়া মহৌষধের পুক্করিণীতে 
গিয়াছিল। সে পুঞ্রটাকে স্নান করাইয়া! নিজের শাড়ীর উপর বসাইয়া 
রাখিল এবং মুখ ধুইয়।৷ স্থানের জন্য পুক্ষরিণীর মধ্যে অবতরণ করিল। 
সেই সময়ে এক যক্ষী ছেলেটাকে লইয়া যাইবার অভিপ্রায়ে নারীবেশে 
সেখানে গিয়া বলিল, “সই, খানা ছেলেটা ত? ছেলেটী কি তোমার ?” 
“হী, মা।৮ “ছেলেটাকে দুধ দিব কি?” ণ্দাও।” তখন যক্ষী 
ছেলেটাকে তুলিয়৷ একটু খেল! দিল এবং তাহার পরেই তাহাকে লইয়া 
পলাইতে উদ্যত হইল। ইহ! দেখিয়া সেই নারী ছুটিয়! গিয়া ষক্ষীকে 
ধরিল এবং জিজ্ঞাসা করিল, “আমার ছেলে কোথায় লয়ে *যাচ্ছ £” 


মহাউম্মাগ্গ-জাতক ২৫১ 


যক্ষী বলিল, “তুমি ছেলে কোথায় পেলে? এ ছেলে ত আমার” 
তাঁহার! দুইজনে এইরূপ কলহ করিতে করিতে মহোৌষধের ক্রীড়াশালার 
দ্বারে উপস্থিত হইল। তাহা শুনিয়া মহৌষধ উভয়কে ডাঁকাইলেন এবং 
ব্যাপার কি জিজ্জীসা করিয়া যে যাহা বলিল শুনিলেন। তিনি যক্ষীর 
রক্তবর্ণ ও নির্নিমেষ চক্ষু দেখিয়াই বুঝিতে পাঁরিলেন, সে মানবী নহে; 
তথাপি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, “আমি বিচার করিলে তাহা 
তোমর! মানিবে ত ?” তাহারা উভয়েই সম্মত হইল । তখন তিনি ভূমিতে 
একটা রেখা আকিয়! তাহার উপর ছেলেটাকে বসাইলেন, এবং যক্ষীর দ্বারা 
উহার হাত দুখানি ও মাতার দ্বার! পা দুখানি ধরাইয়া বলিলেন, “বেশ 
করিয়৷ ধরিয়৷ টান; যে ছেলেটাকে টানিয়! রেখার বাহিরে লইতে পারিবে, 
তাহাকেই আমরা ইহার গর্ভধারিণী বলিয়া জানিব।” তাহারা দুইজনেই 
টানিতে আরম্ভ করিল; ছেলেটা যন্ত্রণায় চীৎকার করিয়া উঠিল। 
ইহাতে মাতার বুক যেন ফাটিয়া গেল; সে ছেলেটাকে ছাঁড়িয়৷ দিয়া 
কান্দিতে লাগিল। তখন বৌধিসত্ব উপস্থিত জনসমূহকে জিজ্ঞাস! 
করিলেন, “ছেলের সম্বন্ধে কাহার হৃদয় বেশী নেহপ্রবণ, মায়ের নী 
অপরের ?” সকলেই বলিল, “মায়ের” “তবে বল দেখি, এ ছেলেটার 
ম। কে?_যে ইহাকে ধরিয়। রাঁখিয়াছে, না যে ইহাকে ছাড়িয়। 
দিয়াছে ?” “যে ছাড়িয়া দিয়াছে” «এই ছেলেধর! মেয়ে মানুষটাকে 
তোমরা জান কি?” “না, আমরা ইহাকে জানি না। “এ যক্ষী; 
ছেলেটাকে খাইবার জন্য ধরিয়াছে।” “এ যে যক্ষী, তাহা আপনি কিরূপে 
বুঝিলেন ?” “দেখ না, ইহার চক্ষুতে পলক ফিরে না; ইহার চক্ষু ছুইটা 
কেমন রক্তবর্ণ। ইহার শরীরের ছায়৷ পড়ে নাই; অধিকন্তু এ কেমন 
নির্ভয় ও কেমন নিষ্ঠুর!” অনন্তর তিনি যক্ষীকে জিজ্ঞাসা করিলেন, “বল, 
তুমি কে? “প্রভু, আমি যক্ষী ৷” “ছেলেটাকে ধরিয়াছিলে কেন ?” 
«খাইবার জন্য” “অয়ি মূঢ়ে, পূর্বের পাপ করিয়াছিলে বলিয়। যক্ষী হইয়। 
জন্মিয়াছ ; তথাপি এখনও আবার পাপ করিতেছ ! অহো, তুমি কি মুর্খ, 
তুমি কি অন্ধ!” এইরূপ ভৎ'সনা করিয়া বোধিসত্ব যক্ষীকে পঞ্চশীলে 
স্থাপনপূর্বুবক বিদায় দিলেন; বাঁলকটার গর্ভধারিণী “আপনি চিরজীবী 


২৫২ জাতক-মগ্ররী 


হউন” এই আশীর্বাদ করিয়া বোৌধিসত্বের মহিমা কীর্তন করিতে করিতে 
ছেলেটাকে লইয়৷ প্রস্থান করিল। 

EE বাইবেলের পূর্বব খণ্ডে (. 09088 8) য়িহুদীরাজ সোলায়মাঁনের সম্বন্ধেও এইরূপ একটা 
আখ্যায়িকা আছে। সোলায়মান বালকটাকে দুই খণ্ড করিয়! বিবদমান রমণীদ্বযকে এক এক খণ্ড 


দিবার প্রস্তাব করিলে যে প্রকৃত গর্ভধারিণী নয় মে ইহাতে সম্মতিজ্ঞাপন করিয়াছিল? কিন্তু যে প্রকৃত 
গর্তধারিণী দে বলিয়াছিল, “কাটিবেন ন! ; আমার প্রতিদ্বন্বিনীই বাছাকে লইয়! যাউক |” 


(৩) 

এক ব্যক্তি না কি বামন ছিল বলিয়া ‘গোল’ এবং কৃষ্ণব্ণ ছিল বলিয়া! 
কাল, এইরূপে গোলকাল নামে অভিহিত হইয়াছিল। সে সাত বৎসর 
এক গৃহস্থের বাড়ীতে খাটিয়া এক স্ত্রী লাভ করিয়াছিল। এঁ রমণীর 
নাম ছিল দীর্ঘতালা। একদিন গোলকাল দীর্ঘতালাকে বলিল, “ভদ্দে, 
কিছু পিষ্টক ও খাদ্য পাক কর; বাঁপমায়ের সঙ্গে দেখ! করিতে যাইব ?” 
দীর্ঘতালা বলিল, “তোমার বাপমায়ে কি প্রয়োজন ?” সে পিষ্টকাদি 
প্রস্তুত করিতে অসম্মত হইল; কিন্তু গোলকাল একে একে তিনবার 
অনুরোধ করিলে সে কিছু পিক প্রস্তুত করিল। অনন্তর কিছু পাথেয় 
ও উপটঢৌকন সঙ্গে লইয়া গোলকাল স্ত্রীর সঙ্গে যাত্রা করিল এবং চলিতে 
চলিতে এক নদীর তীরে উপস্থিত হইল। নদীটা অগভীর ছিল; কিন্তু 
তাহারা জলের ভয়ে উহা! পার হইতে সাহস করিল না, কুলে দীড়াইয়া 
রহিল। এ সময়ে দীর্ঘপৃষ্ট-নামক এক দুর্দশাগ্রস্ত ব্যক্তি এ নদীর ধার 
দিয়া যাঁইতেছিল। তাহাকে দেখিয়া গোলকাল ও তাহার ভার্ধ্য 
জিজ্ঞাসা করিল, “ভাই, এই নদী গভীর, কি অগভীর ?” তাহারা জল 
দেখিলে ভয় পায়, ইহা বুঝিয়া দীর্ঘপৃষ্ঠ বলিল, “এ নদী খুব গভীর ; 
ইহার জলে অনেক ভয়ানক মাছ আছে ।” “তুমি, ভাই, কিরূপে 
যাবে?” “এই নদীতে যে সকল শিশুমার, মকর প্রভৃতি থাকে, 
তাহাদের সঙ্গে আমার পরিচয় আছে। কাজেই তাহারা আমার কোন 
ক্ষতি করে না” “তবে, ভাই, দয়। করিয়া আমাদিগকেও লইয়! যাও |” 
“এ আর বেশী কথা কি?” ইহাতে অতিমাত্র তুষ্ট হইয়া তাহারা 
দীর্ঘপৃষ্ঠকে খাদ্য দিল; সে ভোজন শেষ করিয়া জিজ্ঞাস} করিল, 


মহাঁউন্মাগ্গ-জাতক ২৫৩ 


“কাহাকে প্রথমে লইয়া যাইব ?” “তোমার সইকে প্রথমে পার করাও; 
তাহার পরে আমায় লয়ে যাবে” “বেশ কথা ।” ইহা বলিয়৷ 
দীর্ঘপৃষ্ঠ দীর্ঘতালাকে স্কন্ধে তুলিয়া, পাথেয় ও উপহারাঁদি সমস্ত হাতে 
লইল এবং নদীতে অবতরণ করিয়। কিয়দ্দুর যাইবার পর বসিয়া পড়িল 
ও পায়ের আঙ্গুলের উপর ভর দিয় চলিতে লাগিল। গোলকাল 
তীরে দাড়াইয়া ভাবিতে লাগিল, “নদীটা সত্য সতই খুব গভীর; 
দীর্ঘপৃষ্ঠেরই যখন এই দশা, তখন আমি ত ইহা কিছুতেই পার হইতে 
পারিতাম না। এদিকে দীর্ঘপৃষ্ঠ নদীর মধ্যভাগে গিয়া দীর্ঘতালাকে 
বলিল, “ভদ্রে, আমি তোমার ভরণপোষণ করিব ; তুমি উৎকৃষ্ট বস্ত্রালঙ্কাঁর 
পরিয়া দাঁসদাসীপরিবৃতা হইয়! থাকিবে। এ বাঁমনটা তোমায় কি 
স্থখ দিতে পারিবে? আমি যাহা বলি, তাহাই কর।” এই কথায় 
দীর্ঘতাঁলা আপনার স্বামীর প্রতি স্নেহশুন্া। হইল এবং তৎক্ষণাৎ দীর্ঘপৃষ্ঠের 
প্রেমে আকৃষ্ট হইয়৷ বলিল, “নাথ, তুমি যদি আমায় কখনও ত্যাগ ন! 
কর, তবে যাহা বলিলে, তাহাই করিব ।” অনন্তর উভয়ে অপর পারে 
উত্তীর্ণ হইয়া আমোদ প্রমোদে প্রবৃত্ত হইল ; এবং “তুমি ওখানেই থাক,” 
গোলকালকে এই কথ! বলিয়া তাঁহার সমক্ষেই পিষ্টকাদি আহার করিয়া 
প্রস্থান করিল। ইহ! দেখিয়া গোলকাল চীৎকার করিয়া বলিয়া উঠিল, 
“ইহারা বুঝি দুইজনে মিলিয়া আমায় ফেলিয়া পলাইল।” অনন্তর সে 
অপর পারের অভিমুখে ছুটিয়া একটু নামিয়া ভয়ে ফিরিল; কিন্তু শেষে 
অত্যন্ত ক্রোধবশতঃ, হয় মরিব, নয় বাঁচিব, এই স্থির করিয়া এক লক্ষে 
নদীগর্ভে পড়িল। পড়িয়। দেখে, নদী অগভীর। সে নদী পার হইয়! 
তাহাদের পশ্চাতে পশ্চাতে ছুটিয়! দীর্ঘপৃষ্ঠকে ধরিল এবং জিজ্ঞাসা করিল, 
“তবে রে ব্যাটা চোর! তুই আমার স্ত্রীকে লয়ে কোথায় যাচ্ছিস্‌।» 
সে উত্তর দিল, “ভাল রে পাঁজি বাঁমনবীর ! তোর স্ত্রী কোথেকে এল? 
এ ত আমার জ্ত্রী৮ সে গোলকালের গল। ধরিয়। পাঁক দিতে দিতে 
তাহাকে ফেলিয়া দ্িল। গোলকাল দীর্ঘতাঁলার হাত ধরিয়া বলিল, 
“থাম, যাও কোথায়? তুমি আমার ন্ত্রী; গৃহস্থের বাড়ীতে সাত বৎসর 
খেটে তোমায় পেয়েছি।” এইরূপ কলহ করিতে করিতে তাহার 


২৫৪ জাতক-মঞ্জরী 


মহোৌষধের শ্রীড়াগারের দ্বারে উপস্থিত হইল। চারিদিক হইতে বিস্তর 
লোক আসিয়া জুটিল। মহৌষধ জিজ্ঞাসা করিলেন, “এত গোল 
হইতেছে কেন ?” তিনি ছুই জন পুরুষকেই ডাকাইয়া তাহাদের বচন- 
প্রতিবচন শুনিলেন এবং উভয়েই তাহার বিচার মাঁনিবে বলিয়া অঙ্গীকার 
করিলে প্রথমে দীর্ঘপৃষ্ঠকে ডাকিয়| জিজ্ঞাসা করিলেন, “তোমার নাম 
কি?” সে উত্তর করিল, “আমার নাম দীর্ঘপৃষ্ঠ 1” “তোমার স্ত্রীর নাম 
কি?” সে দীর্ঘতালার নাম জানিত না, কাজেই অন্য একটা নাম বলিল। 
“তোমার মাবাপের নাম কি?” “অমুক অমুক নাম।” “তোমার 
স্ত্রীর মাতাপিতার নাম কি?” সে ইহাঁও জানিত না, কাজেই যাহ! 
মুখে আসিল, বলিল । বোধিসত্ব দীর্ঘপৃষ্ঠের ভাষা যখাকখিতভাবে লিপিবদ্ধ 
করাইয়া তাঁহাকে সে স্থান হইতে অপনীত করাইলেন এবং অপর 
ব্যক্তিকে ডাকাইয়| পূর্বববৎ সকলের নাম জিজ্ঞাসা করিলেন। সে 
যথাযথ জানিত, কাজেই প্রকৃত উত্তর দিল। তখন বোধিসত্ব তাহাকেও 
সে স্থান হইতে অপনীত করাইয়া দীর্ঘতালাকে ডাকাইলেন এবং তাঁহাকে 
তাহার নাম জিজ্ঞাসা করিলেন। সে নিজের নাম বলিল। ইহার পর 
তিনি তাহার স্বামীর নাম জিজ্ঞাসা করিলেন; কিন্তু সে দীর্ঘপৃষ্ঠের নাম 
জানিত না বলিয়।৷ অন্য একটা নাম বলিল। “তোমার মাতাপিতার 
নাম কি?” সে মাতাপিতার প্রকৃত নাম বলিল। “তোমার স্বামীর 
মাতাপিতার নাম বল ত?” সে প্রলাপ বকিতে বকিতে যা তা নাম 
দিল। তখন তিনি উক্ত ছুই জন পুরুষকে ডাকাইয়া উপস্থিত জনসমূহকে 
জিজ্ঞাসা করিলেন, “এই রমণী যাহ! বলিতেছে, তাহার সহিত দীর্ঘপুষ্টের 
কথার মিল আছে, ন! গোলকাঁলের কথার মিল আছে?” সকলেই 
উত্তর দিল, “গোঁলকাঁলের।” ইহা শুনিয়া বোঁধিসত্ব বলিলেন, 
«গোঁলকাঁলই ইহার স্বামী, অপর ব্যক্তি চোর” অনন্তর তিনি 
দীর্ঘপৃষ্টের ছারা স্বীকার:করাইলেন যে, সেই প্রকৃত চোর। 


(৪ ) 
একদিন মহোষধের বুদ্ধিপরীক্ষার্থ রাজা যবমধ্যক গ্রামবাসীদিগকে 
বলিয়া পাঠাইলেন, “আমীর দোলায় ক্রীড়া করিতে ইচ্ছা হইয়াছে ;*এখাঁনে 


মহাউন্মীগগ-জাতক ২৫৫ 


যে বালুকার পুরাতন যোত্র ছিল তাহা ছিন্ন হইয়াছে; তোমর! বালুকা-দ্বার! 
একটা যোত্র পাকাইয়া পাঠাইয়! দিবে; না দিলে তোমাদের সহজ্র মুদ্র! 
দণ্ড হইবে৷” গ্রামবাসীরা নিরুপায় হইয়া মহৌষধকে জানাইল; মহৌষধ 
চিন্তা করিয়া! দেখিলেন যে, প্রতিসমস্যা-দ্বারা এই সমস্যার সমাধান করিতে 
হইবে। তিনি গ্রামবাঁসীদিগকে আশ্বাস দিলেন এবং বচনকুশল 
ছুই তিন জন লোক ডাঁকাইয়। বলিলেন, “তোমরা রাজার নিকট যাও; 
বল গিয়া, “মহারাজ, গ্রামবাসীর! বুঝিতে পারিতেছে না যে, এ যোত্র 
কি পরিমাণে স্থূল বা সুক্ষ হইবে; দয়া করিয়া পুরাতন বাঁলুকা-যোত্রের 
বিতস্তি-প্রমাণ, অন্ততঃ চতুরঙ্গুলি প্রমাণ পাঠাইতে আজ্ঞা হউক; উহা 
দেখিয়! তাহার! প্রয়োজনমত স্থূল বা সূন্মন যোত্র পাঁকাইবে।” “আমার 
বাড়ীতে কখনও বালুকাঁর যোত্র ছিল না» রাজা এই কথা বলিলে, তোমরা 
বলিবে, “মহারাজ, আপনি যদি বাঁলুকাঁর ঘোত্র প্রস্তুত করিতে না 
পারেন, তবে ঘবমধ্যক-বাঁসীরা কিরূপে পারিবে ?৮ লোক কয়টা 
মহৌষধের উপদেশ মত রাজার নিকট গিয়া এ কথা বলিল। রাজা 
শুনিয়া জিজ্ঞাসা করিলেন, “কে এই প্রতিসমস্থা! বাহির করিয়াছে ?” এবং 
যখন শুনিলেন উহ! মহৌষধ পণ্ডিতের কাণ্ড, তখন তিনি তুষ্ট হইলেন। 


(৫ ) 


আর একদিন আদেশ হইল, রাজ! জলকেলি করিতে ইচ্ছ। করিয়াছেন; 
ূর্বব যবমধ্যক গ্রামবাসীরা পঞ্চবিধ পদ্ম-বিভূষিত একটা পুক্ষরিণী প্রেরণ 
করুক; নচেৎ তাঁহাদের সহস্র মুদ্রা দণ্ড হইবে। গ্রামবাসীরা মহৌষধকে 
এই নূতন বিপদের কথা জানাইল। তিনি দেখিলেন, এখানেও প্রতি- 
সমস্যার প্রয়োজন। তিনি কতিপয় বাক্পটু লোক ডাকাইয়। বলিলেন, 
“তোমরা ( বহুক্ষণ) জলকেলি করিয়া চক্ষু রক্তবর্ণ করিবে; আর্দকেশে, 
আর্দরবন্ত্রে, পঙ্কবিলিপ্তদেহে যোত্রদগুলোষ্টাদি হস্তে লইয়া রাজদ্বারে 
যাইবে; তোমর! যে দ্বারদেশে রহিয়াছ, রাজাকে সেই সংবাদ দিবে, 
তিনি অনুমতি দিলে রাঁজভবনে প্রবেশ করিবে এবং বলিবে, “মহারাজ 
পূর্বব যধমধ্যগ্রীমবাসীদিগকে একটা পুষ্করিণী পাঁঠাইতে আদেশ করিয়া- 


২৫৬ জাতক-মঞ্জরী 


ছিলেন; আমর! তদনুসারে আপনার উপযুক্ত একটী বৃহৎ পুষ্করিণী লইয়া 
আমিতেছিলাম; কিন্তু সে চিরকাল বনে বাস করিয়াছে; নগর দেখিয়া, 
রাজধানীর প্রাকার, পরিখা, অট্টালিকাদি বিলোকন করিয়া, এমন ভয় 
পাইল ও ত্ৰস্ত হইল যে, যোত্র ছিন্ন করিয়।৷ পলায়নপূর্ববক পুনর্ববার বনেই 
চলিয়া গেল। আমর! লোষ্ট-দণ্ডাদি-দ্বারা প্রহার করিয়াও তাহাকে 

রাইতে পারিলাম না। আপনি না কি বন হইতে একট! পুক্করিণী 
আনাইয়াছিলেন; যদি আমাদিগকে সেই পুরাণ পুষ্করিণীটা দিবার আজ্ঞ! 
করেন, তবে তাহার সহিত আমাদের পুক্ষরিণীটাকে যুড়িয়া আনিতে পারি । 
এই কথ শুনিয় রাজা বলিবেন, ‘আমি পূর্বের কখনও বন হইতে কোন 
পুক্ষরিণী আনি নাই, কোন পুষ্করিণীকে যুড়িয়া আনিবার জন্যও কখনও 
পুক্করিণী পাঠাই নাই? তখন তোমরা বলিবে, ‘তবে যবমধ্যগ্রামকবাসীরাই 
বা কিরপে পুছ্ষরিণী পাঠাইবে ?৮ * এ লোকগুলা মহৌষধের উপদেশ 
মত কাৰ্য্য করিল; তিনি যে এই প্রতিসমস্তা উদ্ভাবন করিয়াছেন, তাহ 
জাঁনিয়। রাজ! সন্তুষ্ট হইলেন। 


মহৌষধের পত্বীনির্ববাচন 


[ মহৌষধের বয়দ্‌ যখন যোল বৎসর, তখন তিনি রাজার একজন সভাপ্ডিত 
হইলেন। রাঁজমহিষী উড়ুত্বরা দেবী তাঁহাকে কনিষ্ঠসৌদরের মত ভালবাসিতেন। 
তিনি মহোৌষধের বিবাহের জন্ত ব্যস্ত হইলেন ; মহৌষধ বলিলেন, আপনি ব্যস্ত হইবেন 
না; আমি নিজেই পাত্রী পছন্দ করিয়া আনিতেছি। ] 


মহৌষধ বেশ পরিবর্তন করিয়া দরজি ২ সাঁজিলেন, একাকী নগরের 
উত্তর দ্বার দিয়! বাহির হইলেন এবং উত্তরযবমধ্যক গ্রামে গমন করিলেন । 


১ প্রবাদ আছে, একবার বর্ধমানের রাজা কৃষ্ণনগরের রাজা কৃষ্চন্্রকে লিখিয়া পাঠাইয়াহিলেন, 
বর্ধমানে একট! পুষ্করিণীর বিবাহ হইবে; তদুপলক্ষে কৃষ্ণনগরের পুদ্ধরিণীদিগের নিমন্ত্রণ রহিল; তাহীরা 
যেন যথাদময়ে বর্ধমানে গিয়। বিবাহোৎসবে যোগ দেয় । কৃষ্চন্্র কি উত্তর দিবেন, তাহ। স্থির করিতে না 
পারিয়া গোপাল ভড়কে জিজ্ঞানা করিলেন । গোপাল ভাঁড় উত্তর দিলেন, “আপনি লিখিয়া দিন, আমার 
রাজ্যের পুক্ষরিণীরা অন্যহস্তলিখিত পত্রমাত্র পাইয়া নিমন্ত্রণ গ্রহণ করা অমর্ধ্যাদাকর বলিয়! মনে করে ; 
কিন্ত বর্ধমানের কোন পুক্ষরিণী স্বয়ং আসিয়| নিমন্ত্রণ করিলে, তাহার! বিবাহোৎসব দেখিতে যাঠুবে।” 

২ তুন্নবায়্দরজি (তুন্ন=স্ুচী )। 


মহাঁউন্সীগ্গ-জাতক ২৫৭ 


তখন উক্ত গ্রামে এক প্রাচীন জীর্ণধন শ্রেষ্ঠিপরিবাঁর বাস করিত। 
এই বংশে অমরা দেবী-নানী এক পরমসুন্দরী, সর্ববস্ুলক্ষণসম্পন্ন। ও 
পুণ্যবতী কন্যা ছিলেন। তিনি এ দিন প্রীতঃকাঁলেই যবাগূ পাক করিয়া 
উহা পিতার কর্ষণস্থনে লইবার নিমিত্ত গৃহ হইতে বাহির হইয়া মহাসত্ব 
যে পথে যাইতেছিলেন, সেই পথে উপস্থিত হইলেন। তাঁহাকে আসিতে 
দেখিয়া মহাঁসত্ব ভাবিলেন, “কন্াটা সুলক্ষণ! ; যদি ইহার বিবাহ ন! হইয়া 
থাকে, তবে এ আমার পাঁদচারিক। হইবার উপযুক্ত! ।” অমর! দেবীও 
মহাসত্বকে দেখিয়া! ভাবিলেন, “এইরূপ পুরুষের গৃহিণী হইতে পারিলে 
আমি পিতৃকুলের জন্য একট! স্থৃব্যবস্থ। করিতে পারি।” মহাসত্ব ভাঁবিলেন, 
“এই কুমারী বিবাহিতা, বা. অবিবাহিত, তাহা জানি না। হস্তমুদ্রা-দ্বার 
জিজ্ঞাস! করিয়। দেখি । এ যদি বুদ্ধিমতী হয়, তবে আমার প্রশ্ন বুঝিতে 
পারিবে। তিনি দূরে থাকিয়াই হস্তমুষ্টি করিলেন। অমর! বুঝিলেন যে, 
তিনি বিবাহিতা, কি অবিবাহিতা, পথিক ইহা জিজ্ঞাসা করিতেছেন । 
তিনি নিজের মুষ্টি খুলিয়া দেখাইলেন। তখন মহ।সত্ব তাহার নিকটে গিয়া 
জিজ্ঞাস! করিলেন, “তোমার নাম কি, ভদ্রে।”৮ অমর! বলিলেন, “স্বামিন্‌, 
যাহ! পূর্বে হয় নাই, পরে হইবে না, এখনও নাই, আমার সেই নাম।” 
“ভব্বে, জগতে অমর বলিয়া কিছু নাই ; তোমার নাম বোধ হয়, অমরা ৷» 
“তাই বটে, স্বামিন্।”৮ “তুমি কাহার জন্য যবাগু লইয়া যাইতেছ।” 
পুর্ব্ব-দেব্তাঁর জন্য |” * “মাতাপিতাকেই পূর্ববদেবত| বলা যাঁয়। বোধ 
হয়, তোমার পিতার জন্য এই যবাগু লইয়া! যাঁইতেছ।”» “হা, স্বামিন্‌।” 
“তোমার পিতা কি করেন?” “তিনি এককে দুই করেন।” “একের 
দ্বিধাকরণকে কর্ষণ বলা যাঁয়। তোমার পিতা কৃষিকন্মন করেন, ভদ্রে ?” 
“ই, মহাশয় ।” “তিনি এখন কোথায় চাষ করিতেছেন ?” “যেখানে 
একবার গেলে কেহ আর ফিরে না।” “যেখানে একবার গেলে কেহ 
আর প্রত্যাগমন করে না, তাহা ত শ্মশাঁন। তোমার পিতা, তবে, শ্মশানের 
নিকটে চাষ করিতেছেন ?” “হা, মহাশয়” “তুমি আজই (ফিরিয়া ) 
আসিবে ত?” “যদি আসে, তবে আসিব না; যদি না আসে, তবে 
°° পুবদেতা বলিলে সংস্কৃত ভাষায় “অহুর" বুঝায়, পিতৃগণকেও বুঝায়। 


তত 


২৫৮ জীতক-মঞ্রী 


আসিব।” “বোধ হয়, ভদ্রে, তোমার পিতা নদীতীরে চাষ করিতেছেন । 
নদীতে বান আসিলে তুমি ফিরিবে না; বান না আসিলে ফিরিবে।” 
“তাহাই বটে।” এইরূপ আলাপের পর অমরা মহাঁসত্বকে যবাগূ 
পান করিতে অনুরোধ করিলেন। এ অনুরোধ রক্ষা না করা অমঙ্গল- 
সূচক হইবে মনে করিয়া মহাঁসত্ব বলিলেন “দাও; পান করিব 
অমর! তখন যবাগূর ঘট নামাইলেন। মহাসত্ব ভাবিলেন, “যদি পাত্র 
না ধুইয়া এবং আমাকে হাত ধুইবার জল না দিয়! যবাগু দেয়, 
তবে এখানেই ইহাকে ত্যাগ করিয়া চলিয়া যাইব।” অমর! পাত্র 
হইতে জল লইয়৷ তাহাকে হাত ধুইতে দিলেন, শূন্য পাত্রটা তাহার 
হাতে না রাখিয়া মাটির উপর রাখিয়া দিলেন, এবং ঘটটা আলোড়ন 
করিয়া তাহা হইতে যবাগু ঢালিয়৷ পাত্রটী পুর্ণ করিলেন! উহাতে 
অন্নের ভাগ অতি অল্প ছিল। মহাঁসত্ব বলিলেন, “ভদ্রে, তোমার 
যবাগু ত বড় ঘন।” অমর! বলিলেন, “মহাশয়, আমরা জল পাই 
নাই।” “বটে, ক্ষেতে বুঝি জলের অভাব হইয়াছিল?” “তাহাই 
.বটে।” অনন্তর পিতার জন্য কিছু যবাগু রাখিয়া অবশিষ্ট অংশ তিনি 
বোধিসত্বকে দিলেন; বোধিসত্ব উহা! পান করিয়া মুখপ্রক্ষালনপূর্ববক 
বলিলেন, “ভদ্রে, আমি তোমাদের বাড়ী যাইব। আমাকে পথ বলিয়া 
দাও! “বেশ; বলিতেছি, শুনুন। 


ছাতু আর আমানির দোকান দুটা আছে) 
তার পর ফুটেছে ফুল কোবিদার গাছে! 

যে হাতে খায় ভাত লোকে, সেই দিকে যাও ; 
যে হাতে খায় না কেহ, সে দিক্‌ ছেড়ে দাও। 
ধবমধ্যক গায়ে যেতে গুপ্ত পথ এই ; 

ঘটে আছে বুদ্ধি যার, জান্তে পারে. সেই |” » 


১» অর্থাৎ আপনি প্রথমে একখানি ছাতুর দোকান, তাহার পর একখান! আমানির দোকান, তাহার 
পর আরও অগ্রসর হইলে একটী পুষ্পিত কোবিদার বৃক্ষ দেখিতে পাইবেন; সেথান হইতে দক্ষিণ দিকে 
গেলে (বাম দিকে নয় ) যবমধ্যক গ্রামে পৌছিবেন। ° 


মহাউন্মাগ্গ-জাতক ২৫৯ 


অমর! যে পথ নির্দেশ করিলেন, সেই পথে চলিয়া বোধিসত্ব তাহার 
পিতৃগুহে উপস্থিত হইলেন। তাঁহাকে দেখিয়া অমরার মাত আসন দিলেন 
এবং তাঁহার জন্য যবাগু পরিবেষণ করিবেন কি না, জিজ্ঞাসা! করিলেন। 
বোধিসত্ব বলিলেন, “মা, আমার কনিষ্ঠা ভগিনী অমরা আমাকে কিছু যবাগু 
পান করাইয়াছেন।” অমরার মাতা বুঝিলেন যে, বোধিসত্ব তাঁহার 
কন্যাকে পাইবাঁর জন্য আসিয়াছেন। এই শ্রেষিপরিবার যে দুর্দশাপন, 
ইহা! জানিয়াও মহাসত্ব বলিলেন, “মা, আমি দরজি ; কোন কাপড় সেলাই 
করাইবেন কি?” এ রমণী উত্তর দিলেন, “সেলাই করাইবার জিনিষ 
ত আছে; কিন্তু সেলাইয়ের মজুরী দিবার পয়সা নাই।”  “মজুরীর 
দরকার নাই, মা। কি সেলাই করিতে হইবে, আন্ুন।৮ রমণী তখন 
বহু জীর্নবন্্র আনয়ন করিতে লাগিলেন। তিনি এক একখান বস্ত্র আনেন, 
আর বোধিসত্ব নিমিষের মধ্যে তাহা সেলাই করেন। ধাহাঁরা প্রজ্ঞাবান্‌, 
তাহাদের সকল কাজই সুসিদ্ধ হয়। বোধিসত্ব সমস্ত কাপড় সেলাই 
করিয়! বলিলেন, “মা, আপনি এই রাস্তার লোকদিগকে খবর দিন!” 
রমণী সমস্ত গ্রামবাসীদিগকে এই আগন্তক দরজির কথা জানাইলেন। 
বোধিসত্ব কাপড় সেলাই করিয়। একদিনেই সহস্র মুদ্রা উপার্জন করিলেন । 
অমরার মাত৷ প্রাতরাশের ভাত পাক করিয়া তাহাকে খাওয়াইলেন এবং 
সাঁয়ংকালে জিজ্ঞাস। করিলেন, “বাবা, কি পরিমাণ অন্নব্যঞ্জন পাক 
করিব?” বৌধিসত্ব বলিলেন, “এ বাড়ীতে যে কয়জন লোক খায়, 
তাহাদের সকলের উপযুক্ত পাক করুন।” ইহাতে এ রমণী প্রচুর 
সৃপব্যঞ্জন ও অন্ন পাক করিলেন। এদিকে অমর! দেবী সন্ধ্যাকালে মাথায় 
কাঠের আঁটি ও কীখে পাতার বোঝা লইয়া বন হইতে ফিরিলেন এবং 
সামনের দরজার কাছে কাঠের আঁটি ফেলিয়। পিছনের দরজা দিয়া গৃহে 
প্রবেশ করিলেন। তাহার পিতা একটু রাত্রি হইলে ফিরিলেন। মহাসত্ব 
নানাবিধ উৎকৃষ্ট রসযুক্ত দ্রব্য-দ্বার ভোজন শেষ করিলেন; অমর! 
মীতাপিতাকে খাঁওয়াইলেন; শেষে নিজে আহার করিয়া প্রথমে 
মাতাপিতার, পরে মহাসত্বের পা ধুইয়। দিলেন। মহাঁসত্ব কয়েকদিন 
সেখানে অবশ্থিতি করিয়া অমরাঁকে পরীক্ষা করিতে লাঁগিলেন। 


২৬০ জাতক-মনঞ্জরী 


একদিন অমরার প্রকৃতি বুঝিবার জন্য মহাসত্ব বলিলেন, “ভদ্রে, তুমি 
অদ্ধনালি চাউল লইয়! তাঁহাদ্বারা আমার জন্য যাউ, পিঠা ও ভাত পাক 
কর।” অমর! “যে আজ্ঞ|” বলিয়া সন্মত হইলেন। তিনি চাউল কুটিয়। 
গোটা চাউলগুলি দিয়া যাউ, মাঝারি চাউল দিয়! ভাত এবং ক্ষুদগুলি দিয়! 
পিঠ প্রস্তুত করিলেন এবং তদনুরূপ ব্যঞ্জন রাঁন্ধিয়া মহাসত্বকে সব্যগ্তন যবাগু 
খাইতে দ্রিলেন। যবাগু মুখে দিবামাত্র উহার সুস্বাদে তাহার সর্ববাজ 
পুলকিত হইল; কিন্তু অমরাঁকে পরীক্ষা করিবার জন্য তিনি বলিলেন, 
“ভদ্রে, পাক করিতে জান না; আমার চাউলগুল। নষ্ট করিলে কেন, 
বল ত?” ইহ! বলিয়া তিনি থু থু করিয়া নিষ্টীবনের সহিত ভূমিতে যবাগু 
ফেলিয়া দিলেন। অমর! কিন্তু ইহাতে ক্রুদ্ধ হইলেন না; তিনি বলিলেন, 
“যদি যাউ ভাল না৷ হইয়! থাকে, তবে, প্রভূ, আপনি পিঠা খাউন ৷” তিনি 
মহাসত্বকে পিঠা খাইতে দিলেন; মহাঁসত্ব পিঠা মুখে দিয়াও এ কাণ্ড 
করিলেন; ভাঁত মুখে দিয়! তাহাঁও ছ্যা ছ্যা করিয়া ফেলিয়া দিলেন, 
ক্রোধের ভাব দেখাইয়া “পাক করিতে জাঁন না, তবে কেন আমার দ্রব্য 
নষ্ট করিলে?” ইহা বলিতে বলিতে তিনি এ যাউ, পিঠা ও ভাত এক 
সঙ্গে চট্কাইয়া অমরার শরীরে আপাদমস্তক মাখাইয়। দিলেন এবং তাহাকে 
দরজার কাছে বসিয়া থাকিতে বলিলেন। ইহাতেও অমরার ক্রোধ হইল 
না; তিনি “যে আজ্ঞা” বলিয়া বসিয়৷ রহিলেন। ইহাতে মহীসত্ব বুঝিলেন 
যে, অমরার মনে অহঙ্কারের লেশ নাই। তিনি বলিলেন, “ভদ্রে, এদিকে 
এস!” এই আদেশ একবারমীত্র শুনিয়াই অমরা তাঁহার কাছে গেলেন। 

মহাঁসত্ব যখন এ গ্রামে গিয়াছিলেন, তখন তাহার নিকটে তান্ুল- 
স্থবিকার মধ্যে এক সহজ কার্ধাপণ ও একখানি শাড়ী ছিল। এখন তিনি 
শীড়ীখানি বাহির করিয়া অমরার হাতে দিয়া বলিলেন, “ভদ্রে, তোমার সখী- 
দিগের সঙ্গে স্থান করিয়া এই শাড়ী পরিয়া এস!” অমরা তাহাই করিলেন। 
মহাসত্ব এ গ্রামে যে ধন অঞ্জন করিয়াছিলেন এবং সঙ্গে যে ধন আনয়ন 
করিয়াছিলেন, সমস্ত অমরার মাতাপিতাকে দান করিলেন এবং তাহাদিগকে 
সান্তনা দিয়া অমরাকে সঙ্গে লইয়া রাজধানীতে ফিরিয়া গেলেন । 


(8.০ সস তলেললদ 


বেস্সন্তর-জাতক ২৬১ 


ব্রেস্‌সমন্ত্র-জাতকক 


[ জাতককারের মতে এই জন্মে বেদ্স ( বৈশ্য )-বীথিতে প্রন্থত হইয়াছিলেন বলিয়া 
বোৌধিমত্বের নাম বেদ্সন্তর | কিন্ত জীতকমাঁলায় “বিশ্বস্তর এই নাম দেওয়া হইয়াছে! 
যিনি বিশ্বকে ত্রাণ করেন, এই অর্থে, “বিশ্বস্তর, শব্দের অনুকরণে “বিশ্বস্তর শব্দটা 
আসিদ্ধ নয় | 

বৌদ্ধদিগের নিকট বিশ্বন্তর-জাঁতক অতি পবিত্র, কারণ এই জন্মের পরে মাত্র আর 
একবার বোধিসত্ব সিদ্ধার্থবূপে ধরাঁধামে অবতীর্ণ হইয়াছিলেন ; তদনভ্তর তাহাকে 
আর জন্মান্তর গ্রহণ করিতে হর নাই; তিনি সম্বোধি প্রাপ্ত হইয়া মহাঁপরিনির্ববণ 
লাভ করিয়াছিলেন । 

বিশ্বন্তর দানপারমিত| পূর্ণ করেন। তাঁহার আখ্যায়িক! পাঠ করিলে দানবীর 
হরিশ্চন্দ্রের কথা মনে পড়ে । বিশ্বস্তর-মহাঁজীতকে *৮৬টী গাথা আছে । 

বিশ্বন্তর শিবিদেশের রাজপুত্র । তাঁহার পিতার নাম সঞ্জয়, মাতার নাম পৃষতী, 
পত্নীর নাম মাদ্রী, পুত্রের নাম জালীকুমার এবং কন্তার নাম কৃষ্ণাজিনা। তীহার 
অতিদানবশতঃ শিবির অধিবাসীরা রাজ্য ছারখার হইল মনে করিয়া সঞ্জয়ের নিকট 
অভিযোগ করে এবং প্রজার মনস্ত্টি-সাধনের জন্য সঞ্জয় তীহার নির্ধাসনের আজ্ঞা 
দেন। জালী ও কৃষ্ণা তখনও শৈশব অতিক্রম করে নাই। ] 


মাত্রীর বনবাস 
(১) 


পিতার মুখে নির্বাসনীজ্ঞ! শুনিয়া বিশ্বন্তর মাত্রীর ভবনে গমন করিলেন 
এবং তীহাকে বলিলেন, 


“পুল্ুগণে করো মেহ ; শব্ধ ও শ্বগুরে 
ভক্তিভরে ক’রে| সেব! ; ভর্তা যিনি তব 
হইবেন অতঃপর, পরিচর্ধ্যা তীর 
করিও যতনে, মাদ্রি, কায়ে, বাক্যে, মনে । 
এ রাজ্য হইতে আমি করিলে প্রস্থান 

* যদি স্বতঃপ্রবৃত্ত না হয়ে কোন জন 


২৬২ জাতক-মঞ্ডরী 


চান তব ভর্তা হতে, ভর্তা মনোমত 
নিজেই খুজিয়া লবে| বিরহে আমার 
নী যেন শুকায়ে যায় ও বরাঙ্গ তব 1”, 


মাদ্রী ভাবিলেন, “বিশ্বন্তর এরূপ কথা বলিতেছেন কেন? তিনি 
বলিলেন, “আধ্যপুভ্র, আপনি আমাকে এরূপ নীতিবিরুদ্ধ কথ! বলিতেছেন 
কেন?” বিশ্বস্তর বলিলেন, “ভদ্রে, শিবিরাজ্যের লোকে ক্রুদ্ধ হইয়া 
আমাকে রাজ্য হইতে নির্বাসিত করিতেছে । আমি অদ্য হইতে তৃতীয় 
দিনে নগর হইতে নিক্রমণ করিব। 


শ্বাপদসঙ্কুল ঘোর অরণ্যে আমায় 

যাইতে হইবে, পরিয়ে । সেই মহাবনে 
একাকী থাকিয়! আমি জীবিত যে রব, 
এ আশা দুরাশী মাত্র, এই মনে লয়।” 


সর্বাঙ্গশৌভনা মাদ্রী বলিল! তখন, 

“হেন অসঙ্গত কথা বল কি কারণ? 

বলিলে, শুনিলে কিংবা প্রস্তাব এমন 

হয় লোকে পাপভাক্‌, নিন্দার ভাজন। 

একাকী যাইবে তুমি__-এত ধৰ্ম্ম নয় 

আমি যাব সঙ্গে তব, বলিনু নিশ্চয় । 

যে পথে তোমার গতি, আমারও সে পথ) 

ভুঞ্জিব সম্পদে সুখ, বিপদে বিপদ । 

বলে যদি কেহ মোরে, ‘ঘটিবে মরণ 

তব সঙ্গে করি যদি অরণ্যে গমন ; 

কিন্ত জীবনের হানি হবে না আমার, 

করি যদি পরিত্যাগ সংসর্গ তোমার," 

মরণই মাগিব আমি, বাচিতে না চাই, 

যদি সদা সঙ্গে তব থাকিতে না পাই । 

> ইতিহাসেও দেখা যায় বুদ্ধদেবের সময়ে প্রব্র/জকপত্বী ইচ্ছা করিলে পত্যস্তর গ্রহণ করিতে 

পারিতেন। সিদ্ধার্থ গৃহত্যাগ করিলে অনেকে যশোধরার পাণিপ্রার্থী হইয়াছিলেন ; কিন্ত তিনি একপত্রীত 
ধর্মাই রক্ষা করিয়াছিলেন [ চক্দ্রকিপ্নর-জাতক (৪৮৭) ]। এ 


বেস্সন্তর-জাতক ২৬৩ 


চিতানল প্রজ্থীলিত করিয়। তাহায় 
পুড়িয়া মরণ ভাল ; ছাড়িয়া! তোমায় 
জীবন ধারণ, প্রভো, অসাধ্য আমার ; 
জীবনে-মরণে দাসী সঙ্গিনী তোমার ।” 


[ বনঘাত্রার পূর্ধবদিন মাতা ও পিতাকে প্রণাম করিবার জন্ত বিশ্বস্তর সন্ধ্যার পর 
তাহাদের প্রাসাদে গমন করিলেন। মাঁদ্রীদেবীও শ্বশুর ও শ্বশ্রুর অনুমতি লইবার 
অভিপ্রায়ে তাহার অন্ুগামিনী হইলেন। 

পৃষতী মাদ্রীকে পুত্রকন্ত! লইয়! রাজধানীতেই অবস্থিতি করিতে বলিলেন |] 


বিশ্বস্তর বলিলেন, 


“দেখি যদি ইচ্ছ৷ নাই, দাঁসীকেও, মাতিঃ, 
নী চায় আমার প্রাণ লয়ে যেতে বনে । 
ইচ্ছা যদি হয়, মাদ্রী পারেন যাইতে 

সঙ্গে মোর বনবাসে ; ইচ্ছা ন! থাকিলে 
করুন স্বচ্ছন্দে তিনি অবস্থিতি হেথা |” 


[ অতঃপর সঞ্জয়ও মাদ্রীকে গৃহে থাকিতে অন্থুরোধ করিলেন) এবং তাহাকে 
বনগমন হইতে নিরস্ত করিবার জন্য বনে যে সকল অঙ্ুবিধা ভোগ করিতে হয় ও 
ভয়ের কারণ আছে সমস্ত শুনাইলেন। ] 


ইহার উত্তরে মাত্রী বলিলেন :-_ 


“ভয়ের কারণ 
আছে যত মহারণ্যে, গুনিলাম সব। 
সকল(ই) সহিব আমি অম্নানবদনে ; 
যাইব পতির সঙ্গে, রথিবর আমি । 

# He ৯ সং 
কত কষ্ট পায়, হায়, বিধবা যে নারী ! 
করিতে তাহাকে হয় বার বার স্নান, 
অগ্নিপরিচর্ধ্যা আর, ত্রিসন্ধ্যা প্রত্যহ । 
এহেতু, হে রথিবর, যাব আমি বনে। 


২৬৪ 


জাতক-মঞ্জরী 


কত কষ্ট পায়, হায়, বিধবা যে নারী ! 
উচ্ছিষ্ট খাইতে তাঁর যোগ্য যেই নয়, 
সেও চেষ্টা করে তারে ইচ্ছার বিরুদ্ধে, 
হইতে নিজের সঙ্গে ব্যভিচারে রতা ! 
এ হেতু, হে রথিবর, যাব আমি বনে। 


কত কষ্ট পায়, হায়, বিধবা যে নারী! 
থাকে যদি জ্ঞাতিকুলে এখব্য্য অপার, 
স্বর্ণরজত-পাত্রে গৃহ আঁভাময়, 
তথাপি সোদর, সখী, সকলেই তারে 
সতত গঞ্জন! দেয় বিধব! বলিয়া । 

এ হেতু, হে রখিবর, যাব আমি বনে। 


নগ্রা জলহীনা নদী ) নগ্ন সেই দেশ 
শাসন করিতে যেথা নাই কোন রাজা ; 
থাকে যদি বিধবার ভ্রাতা দশজন, 
তবু সে অনাথা, নগ্ন, সহায়বিহীন! | 
অহো কি বা দুৰ্ব্বিষহ বৈধব্য যন্ত্ৰণা! 

এ হেতু, হে রথিবর, যাব আমি বনে। 


ধ্বজ হয় নির্দেশক রথের যেমন,১ 

ধূমে বুঝা যায় যথ। অস্তিত্ব অগ্নির, 

রাজাই রাজ্যের যথ। পরিচয়-স্থান, 

স্বামীর নামেতে তথা স্ত্রীকে জান! যাঁয়। 

% * এ সং 

যে নারী সমানভাবে অম্নান বদনে 

পতির সঙ্গিনী হয়, ভাবি আপনাকে ২ 
সৌভাগ্যে সৌভাগ্যবতী, দারিদ্র্য দরিদ্রা, 
নিশ্চয় সে করে কর্ম্ম অতীব দুষ্কর ; 

করেন দেবতাগণ প্রশংসা তাহার । 


১ ধাজচিহ দেখিয়া রথ কাহার তাহ! জানিতে পারা যায়; যেমন কপিধ্বজ, মীনকেতন ইত্যাদি । 
২ তুণ_-আর্তীর্ডে মুদিতে হষ্টা প্রোষিতে মলিন! কৃশ, মৃতে স্রিয়েত যা পত্যো দা স্ত্রী জেয়ী পতিব্রত' 


বেস্সম্তর জাতক ৬৫. 


পরিয়| কাষায় বস্ত্র পতিসহ সদ! 

বিচরিব বনে আমি ; বিশ্বস্তর বিন! 

চাই না করিতে, প্রভো, আধিপত্য আমি 
অখণ্ড এ ভূমগ্ডলে ; চাই নী পাইতে 
নানারত্বগর্ভ৷ এই সাগর-মম্বরা 

বন্থধার আধিপত্য বিশ্বস্তর বিন! |* 


তাহারা সমস্ত রাত্রি এইরূপ কথোপকথন করিলেন; ক্রমে প্রভাত 
হইল, সূর্য্য উঠিল ; লোকে মহাঁসত্বের চতুঃসৈন্ধবযুক্ত রথ আনয়ন করিয়! 
রাজদ্বারে রাখিল। মাঁদ্রী শ্বশুর ও শ্বশ্রাকে প্রণাম করিলেন, অন্যান্য 
রমণীদিগকে সম্ভাষণ করিয়া তাহাদের নিকটও বিদায় লইলেন এবং পুজ্র ও 
কন্তা লইয়া বিশ্বন্তরের অগ্রেই গিয়া! রথে উঠিলেন। 


জুজকের কথ। 
( ২ ) 

[বনে যাইবার পথে বিশ্বস্তর যাচকদিগকে নিজের রথখানি পর্য্যন্ত দান করিনা 
গিয়াছিলেন। অনন্তর তিনি ও মাদ্রী পুত্রকন্তা লইয়া পদব্রজেই স্মুদুরবর্তী 
বঙ্কগিরি-নামক শৈলে গমন করিলেন এবং সেখানে চতুরত্রনামক একটী মনোরম 
সরোৌবরের তীরে এক আশ্রমে বাস করিতে লাগিলেন | 

মাদ্রী প্রতিদিন প্রত্যুষে উঠিতেন, স্বামী ও পুভ্রকন্তার জন্তু খাদ্য ও পানীয় রাখিয়া- 
দিতেন, তাঁহাদের মুখ প্রক্ষীলনের জন্য জল আনিয়! দিতেন, সমস্ত আশ্রম সম্মার্জন 
করিতেন, পুক্রকন্তাকে স্বামীর নিকটে রাখিয়া করণ, খনিত্র ও অন্কুণ লইয়া বনে 
প্রবেশ করিতেন এবং সাঁয়ংকালে আশ্রমে ফিরিতেন। তাহার অনুরোধে বিশ্বস্তরকে 


আশ্রমেই থাকিতে হইত | এইরূপে সাঁত মান অতিবাহিত হইলে বিশ্বস্তরের দানব্রত 
উদযাপনের এক ভীষণ অবসর দেখা দিল |] 


তৎকালে কলিঙ্গরাজ্যে ছুনিবিষ্ট-নামক ত্রান্মণগ্রামে জজক নামে একর 
বৃদ্ধ ব্রাহ্মণ বাস করিত। সে ভিক্ষা্য্যা-দ্বার একশত কার্যাপণ সঞ্চয় 
করিয়াছিল এবং উহ! কোন ত্রাহ্মণপরিবারের নিকট গচ্ছিত রাখিয়! 
পুনর্ববার ধনার্জ্জনের জন্য বিদেশে গিয়াছিল। তাহার ফিরিতে বিলম্ব 


৩৪ 


২৬৬ জাতক-মঞ্জরী 


হইয়াছিল; এদিকে সেই ব্রাহ্গণপরিবার গচ্ছিত ধন ব্যয় করিয়! 
ফেলিয়াছিল। জুজক যখন ফিরিয়া গিয়া তাহাদিগের নিকট ন্যস্ত ধন 
চাহিল, তখন তাহারা উহা! প্রত্যর্পণ করিতে অসমর্থ হইয়া উহার বিনিময়ে 
তাহাকে অমিত্রতাপনা-নান্দী কন্যাকে সম্প্রদান করিল। জুজক অমিত্র 
তাপনাকে লইয়! কলিঙ্গরাজ্যের দুনিবিষ্ট ব্রাঙ্গণগ্রীমে বাস করিতে লাগিল । 
অমিত্রতাপনা সম্যগ্রূপে জুজকের পরিষর্ধ্যায় রতা হুইল। তত্রত। 
্রাহ্মণযুবকগণ তাহার পাতিব্রত্য দেখিয়। স্ব স্ব ভার্ধ্যাকে এই বলিয়৷ ধিক্কার 
দিতে লাগিল, “দেখ ত, এ রমণী নিজের বৃদ্ধ পতির কিরূপ সেবা করে! 
আর আমাদের পরিচর্য্যা করিবার কালে তোমাদের কত ত্রুটি হয়!” 
এইরূপে ভৎ'সিত হইয়৷ ব্রা্মণপত্রীগণ অমিত্রতাপনাকে গ্রাম হইতে দূর 
করিবার চক্রান্ত করিল। তাহারা নদীতীরে সমবেত হইয়া তাহাকে 
ধিক্কার দিতে প্রবৃত্ত হইল । তাহারা বলিল, 


শঅমিত্রা জননী তোর ; পিতাও অমিত্র বটে, বুঝেছি আমর! ; 

তাই হেন তরুণীরে বৃদ্ধের সেবার তরে দিয়াছে তাহার! । 
জ্ঞাতিবন্ধুগণ তোর নিশ্চয় গোপনে বমি করি কুমন্ত্রণা 
সেবিতে বৃদ্ধকে, হায়, করিয়াছে সম্প্রদান যুবতী ললনা । 
এ নব যৌবনে তুই সেবি বৃদ্ধ পতি, বল্‌, কি সুখে আছিস্‌? 
মরণ(ও) যে এর চেয়ে শতগুণে ভাল তোর । কেন না৷ মরিম্‌? 
মাতাপিতা তোর বুঝি কোথাও নাভালবর খুজিয়া পাইল? 
এ নব যৌবন, রূপ বৃদ্ধ ব্রাহ্মণের পারে তাই ঢালি দিল! 
শীন্ত্রবিং, শীলবান্‌, ্রহ্মত্ধ্যপরায়ণ__ এমন ব্ৰাহ্মণে 
নিশ্চয় বলিয়াছিলি কটু বাক্য কোন দিন, এবে সে কারণে 
এ নব যৌবনে তুই জরাজীর্ণ পতি লাভ করিলি রে, হায়! 
জীবনে কি সুখ, বল্‌? ভাবিলে দুর্দশা তোর বুক ফেটে যায়।” 


প্রতিবেশিনীদিগের এই পরিহাস শুনিয়া অমিত্রতাপনা জলের কলসী 
লইয়া কান্দিতে কান্দিতে গৃহে ফিরিল। জ্জক তাহাকে কান্দিবার 


কারণ জিজ্ঞাসা করিলে সে বলিল, 


“যাব না নদীতে আর জল আনিবার তরে; 


তুমি বুড়া বলি মোরে স্ত্রীরা উপহাস করে |” 


জুজক বলিল, 


ব্ৰাহ্মণী বলিল, 


জ.জক বলিল, 


ব্ৰাহ্মণী বলিল, 


জ্‌জক বলিল, 


বেস্সম্তর-জাঁতক 


“ক’রে| না আমার সেবা ; আনিও নী জল আর) 
আমিই আনিব জল; কর ক্রোধ পরিহার ।” 


“যে কুলে জন্মেছি আমি, সে কুলে রমণীগণ 
করায় না পতিদ্বীর কভু জল আনয্নন। 
তুমিও, ব্রাহ্মণ, যদি কর নীচ কাজ হেন, 
তিলেক তোমার ঘরে রব না নিশ্চয় জেন। 
দাস কিংবা দাসী যদি আনিয়া না দিতে পার, 
নিশ্চয় তোমার সঙ্গে তিলেক না রব আর ।” 


“নাই বিদ্যা ঘটে, নাই ধন-ধান্ত ঘরে; 
পূরাব বাসনা তব,বল, কি প্রকারে? 
দাঁস কিংবা দাসী আমি কিরূপে আনিব? 
নিজেই তোমার সেবা এখন করিব! 
খাঁটিতে তোমায়, পরিয়ে, না হইবে আর ; 
থাক বসি ঘরে; কর ক্রোধ পরিহার ।” 


“শুন, বলি, যাহা! আমি করেছি শ্রবণ; 
রাজা বিশ্বস্তর নাকি আছেন এখন 
বঙ্কগিরি'মধ্যে করি আশ্রম নির্মাণ ; 
তাহারই নিকটে গিয়া চাও তুমি দান। 
মাগ গিয়! দাস কিংবা দাসী এক জন ; 
করিবেন রাজা তব প্রার্থনা পুরণ |” 


“জীর্ণ ও দুর্বল আমি; দুর্গম সুদীর্ঘ পথ ; 


যাইতে সেখানে, প্ৰিয়ে, সাধ্য মোর নাই । 


ক’রে| না বিলাপ--ছুঃখ ; ত্যজ ক্রোধ; আমি নিজে 


হব রত তব পরিচর্য্যায় সদাই ।” 


২৬৭ 


২৬৮ এ জাতক-মগ্রী 


ব্ৰাহ্মণী বলিল, 
“সংগ্রামে ন! গিয়া, যুদ্ধ কিছুই না করি, 
পরাজয় মানে যেই, ভীরু তারে বলি। 
তুমিও, ব্রাহ্মণ, কোন চেষ্টা ন! করিয়া 
মানিতেছ পরাজয় ‘ অসাধ্য ” বলিয়। ! 
দাস কিংবা দাসী যদি আনিতে না পার, 
নিশ্চয় তোমার ঘরে নী রহিব আঁর | 
করিব অপ্রিয় কার্ধ্য তোমার সতত ; 
ভে’বে দেখ, তাঁ’তে তব দুঃখ হবে কত 1” 


[ জজক গত্যস্তর না দেখিয়া বিশ্বন্তরের নিকটে যাইতে সম্মত হইল এবং ব্রাহ্মণীকে 
পাথেয় প্রস্তুত করিতে বলিল।] 


_. ব্ৰাহ্মণী তাড়াতাড়ি পাথেয় প্রস্তুত করিয়৷ ব্রাহ্ষণকে জানাইল। এ 
দিকে ব্রাহ্মণ গৃহের যে যে অংশ ভাঙ্গাচুরা ছিল, সেগুলি মেরামত করিয়! 
সুরক্ষিত করিল, দরজাটা মেরামত করিয়! বেশ শক্ত করিল; কলসী কলসী 
জল আনিয়া সমস্ত পাত্র পুর্ণ করিয়া রাখিল, এবং অবিলম্বে তপস্বীর 
বেশ ধারণ করিয়া ব্রাহ্মণীকে বলিল, “ভদ্রে, এখন হইতে তুমি অসময়ে 
ঘরের বাহির হইও না; আমি যত দিন না ফিরি, খুব সাবধান হইয়৷ 
থাকিবে ।” এই উপদেশ দিয় সে পাদুকা পরিধান করিল, পাথেয়ের 
থলিটা কাধে ঝুলাইল এবং অমিত্রতাঁপনাকে প্রদক্ষিণ করিয়া অশ্রপপূর্ণনেত্রে 
যাত্রা করিল। 


[ জ.জক পথে বছ কষ্ট পাইয়াছিল। অবশেষে লোকের নিকট পথ জিজ্ঞাস 
করিতে করিতে এক দিন সায়ংকালে চতুরজ্র পুষ্করিণীর নিকট উপস্থিত হইল। সে 
ভাবিল, ] 


‘আজ অনেকক্ষণ সন্ধ্যা হইয়াছে; মাদ্রী এ সময় নিশ্চয় অরণ্য 
হইতে আশ্রমে ফিরিয়াছেন। স্ত্রীলোকের! নান! বিদ্ধ ঘটায়; কাল 
যখন তিনি আবার বনে যাঁইবেন, তখন আমি আশ্রমে গিয়া বিশ্বস্তরের 
নিকট তাহার পুত্র ও কন্যাকে যাচ্ঞা করিব, এবং তাহার, ফিরিবার 


বেস্সন্তর-জীতক ২৬৯ 


পূর্বেই তাহাদিগকে লইয়া প্রস্থান কবিব। ইহা স্থির করিয়া সে 
একটা শৈলের উপর উঠিয়া একটু ভাল স্থান দেখিয়া সেখানে শয়ন 
করিল । 

সেই রাত্রিতে মাদ্রী স্বপ্ন দেখিলেন যে, একটা লোক যেন দুইখানি 
কাষায় বন্ধ পরিধান করিয়া তঙ্জন করিতে করিতে আসিয়াছে । তাহার 
কর্ণদ্বয়ে রক্তবর্ণের মাল; হস্তে আয়ুধ। সে পর্ণশালায় প্রবেশপূর্ববক 
মাদ্রীর জট! ধরিয়া টানিতে টানিতে যেন তাহাকে ভূতলে উত্তান করিয়া 
ফেলিল; মাত্রী চীৎকার করিতে লাগিলেন; সে যেন তাহাতে কর্ণপাত ন! 
করিয়া তীহার চক্ষু দুইটা উৎপাটন করিল, বাহু ছুইখানি ছেদন করিল এবং 
তাঁহার বক্ষঃস্থল চিরিয়া নিঃস্থত রক্তধারা এবং হদয়মাংস লইয়া চলিয়া 
গেল। নিদ্রাভঙ্গের পর মাঁদ্রী ভীতত্রস্তভাবে চিন্ত! করিতে লাগিলেন, “হায়, 
কি দুঃস্বপ্ন দেখিলাম ! বিশ্বন্তর ব্যতীত অন্য কেহই এ স্বপ্নের কারণ বলিতে 
পারিবেন না; তাঁহাকেই জিজ্ঞাসা করিয়া দেখি। অনন্তর তিনি গিয়া 
মহাসত্বের দ্বারে আঘাত করিলেন। মহাসত্ব জিজ্ঞাসা করিলেন, “কে 
তুমি?” মাঁড্রী বলিলেন, “প্রভো, আমি মাদ্রী ৷? “ভদ্র, আমরা যে ব্রত 
অনুষ্ঠান করিতেছি, তাহা ভঙ্গ করিয়া অকালে আসিলে কেন?” “প্রভো, 
একটা দুঃস্বপ্ন দেখিয়াছি; (তাহারই ফল জানিবার জন্য আসিয়াছি) ৷” 
“বল ত, কি দুঃস্বপ্ন দেখিলে৷” মাদ্রী যে স্বপ্ন দেখিয়াছিলেন তাহ! 
আনুপূর্বিবক বলিলেন। বিশ্বন্তর এই স্বপ্নের তাৎপর্ধ্য বুঝিয়া ভাঁবিলেন, 
‘আমার দানপারমিতা পূর্ণ হইবে; কাল একজন যাচক আসিয়! আমার 
পুজ ও কন্যাকে যাচ্ঞা করিবে। এখন মাদ্রীকে আশ্বাস দিয়া বিদায় 
করা যাউক 1 তিনি বলিলেন “ভদ্রে, দুঃশয়ন ও দুর্ভোজনবশতঃ বোধ 
হয় তোমার চিত্ত ব্যাকুলিত হইয়াছে; তুমি ভয় করিও ন1।” 
মাত্রীকে এইরূপে ভুলাইয়। ও আশ্বাস দিয়া তিনি বিদায় দিলেন। 
রাত্রি প্রভাত হুইলে মাদ্রী সমস্ত প্রাতঃকর্তব্য সম্পাদনপূর্ববক পুক্র ও 
কন্যাকে আলিঙ্গন ক্রিয়া ও তাহাদিগের মস্তক চুম্বন করিয়া বলিলেন, 
“আমি একটা দুঃস্বপ্ন দেখিয়াছি; তোমরা আজ একটু সাবধান থাঁকিও.।৮ 
তিনি, মহাসত্বের তত্বাবধানে শিশু দুইটাকে রাঁখিবার কালেও বলিলেন, 


২৭০ জাতক-মঞ্জরী 


“প্রভো, ইহাদের দিকে দৃষ্টি রাথিবেন।” অনন্তর ঝুড়ি প্রভৃতি লইয়! 
চক্ষুর জল পুছিতে পুছিতে তিনি ফলমূলাহরণের জন্য বনে প্রবেশ 
করিলেন। 

এ দিকে জ্জক ভাবিল, “এতক্ষণ বোধ হয় মাদ্রী আশ্রম হইতে চলিয়া 
গিয়াছেন।, সে পর্ববতসান্ু হইতে অবতরণ করিয়া একপদী পথে আশ্রমা- 
ভিমুখে অগ্রসর হইল। মহাসত্ব পর্ণশালা হইতে বাহির হইয়া একখানা 
পাঁধাণফলকে স্ববর্ণপ্রতিমীর ন্যায় উপবেশন করিয়। ভাবিতেছিলেন, “এখনই 
যাঁচক উপস্থিত হইবে ফলত; স্থুরাঁসক্ত বাক্তি স্থরাঁপিপাস্থ হইয়া যেমন 
কোন্‌ পথে সুরা আসিবে, তাহ। দেখিতে থাকে, তিনিও সেইরূপ যাচকের 
আগমনমার্গ অবলোকন করিতেছিলেন। শিশু দুইটী তখন তাহার পাদমূলে 
ক্রীড়। করিতেছিল। পথের দিকে অবলোকনপুর্ববক মহাসত্ব ব্রাহ্মণকে 
আসিতে দেখিয়া, এই সাত মাঁস তিনি যে দানরূপ ভার নিক্ষিপ্ত 
করিয়াছিলেন, তাহাই যেন পুনর্ববার স্বন্ধে লইয়া বলিলেন, “আসিতে 
আজ্ঞ৷ হউক, ব্ৰাহ্মণ ৷” অনন্তর তিনি শ্রীতমনে জালীকে সম্বোধন করিয়া 
বলিলেন, 

“উঠিয়া দাঁড়াও, বংস। আসিলেন বুঝি 
ব্ৰাহ্মণ এখানে কেহ। দেখিয়া ইহাকে 
জাগে আজ মনে পূর্ব দানের বৃত্তান্ত; 
হইতেছে পুলকিত সর্বাঙ্গ আনন্দে | * 

ইহা শুনিয়া আগন্থকের প্রতি সম্মানপ্রদর্শনের জন্য জালী আসন হইতে 
উঠিয়া তাহার প্রত্যু্গমন করিল এবং নিজে তাহার পুটুলি বহন করিতে 
চাহিল। ভাহাঁকে দেখিয়া জ্‌জক ভাবিল, “এই ছেলেটাই বোধ হয় 
বিশ্বন্তরের পুত্র জালীকুমার; প্রথমেই ইহাকে পরুষবাক্য বলিব? সে 
“দূর হু, দূর হ” বলিয়া আঙ্গুলে তুড়ি দিতে লাগিল। কুমার ভাবিল, 
‘লোকটা অতি পরুষম্বভাব। সে তাহার দেহে পুরুষের অফ্টাদশ দোঁষ * 
দেখিতে পাইল। এ দিকে জুজজক বৌধিসত্বের নিকটে গিয়া শ্রীতিসম্ভাষণ 
করিল: = 

১ এই দোষগুলি ২৭৫-২৭৬ম পৃষ্টে বর্ণিত হইবে : ছি 


বেস্সন্তর-জীতক ২৭১ 


“কুশল ত, প্ৰভো তব ? শারীরিক মানসিক 
কোনরূপ অস্থখ ত নাই? 

করেন ত উগ্-দ্বারা জাবন যাপন হেথা? 
ফল-মূল পান ত সদাই? 

দংশমশকাদি কীট, সরীস্থপগণ আর 
তত বেশী নাই ত এখানে? 

ব্যাদ্াদি শ্বাপদ কভু করে না ত উপদ্রব 


আপনার এ ভীষণ বনে ?” 


বোধিসব্ব তাহাকে প্রতিসন্তাষণ করিলেন :-_- 


“কুশল, ব্রাহ্মণ, মোর) শারীরিক মানসিক 
কোনরূপ অনাময় নাই; 

উঞ্চন্থারী করি আমি জীবন যাপন হেথা; 
ফল-মূল সুপ্রচুর পাই । 

দংশমশকাদি কীট, সরীস্থপগণ আর 
নাই হেথা বলিলেই চলে; 

শ্বাপদ-সন্কুল বনে বাপ করি এত দিন 
জানি না ক হিংসা কারে বলে। 

সমাস এই বনে ষাপিলাম মহাদুঃখে 
অতিথি ন! পেরে কোন কালে; 

দেবকল্প ব্রাহ্মণের পাইলাম দরশন 
অহ! আজ কি সৌভাগ্যবলে ! 

হস্তে শৌভে বংশদণ্ড, অগ্ন্যাধান, কমণ্ডলু ; 
দেখি তব এ পবিত্র বেশ 

এত দিন পরে আজ পাইন্থু পরমা প্রীতি ; 


উপজিল আনন্দ অশেষ ।” 


ইহা৷ বলিয়া মহাঁসত্ব ভাঁবিলেন, “এই ব্ৰাহ্মণ বিন! কারণে এই মহারণ্যে 
আগমন করেন নাই; অতএব বিলম্ব না করিয়। ইহার আগমনের কারণ 
জিজ্ঞস! কর! যাউক 1 তিনি বলিলেন, 


২৭২ 


জ্‌্জক বলিল: 


জাতক-মঞ্্ুরী 


“কি উদ্দেশ্রে_কি কারণ হেথা আগমন, 
জিজ্ঞাসি তোমায় আমি; বল, হে ব্রাহ্মণ ।” 


“মৃহানদ অবিরত করি বারি দান 
কখন(ও) না হয়, ভূপ, যথা! ক্ষীয়মাণ, 
যাঁচকেরা তোমাকেও ভাবে সেই মত) 
ভাবে তারা হবে না ক কু প্রত্যাখ্যাত । 
তব পুক্র-কন্তা আমি এসেছি যাচিতে ) 
দাও শিশু দুটা তুমি আমায় তৃষিতে ৷” 


লোকে প্রসারিত হস্তে সহস্রমুদ্রীপূর্ণা স্থবিকা পাইলে যেমন আনন্দিত 
হয়, জ্জকের প্রার্থন! শুনিয়! বিশ্বন্তরও সেইরূপ আনন্দিত হইলেন। 
তিনি পর্ববতপাঁদ উন্নাদিত করিয়। বলিলেন :__ 


“অকম্পিত চিত্তে দিনু এই শিশুদয় ; 
করিলাম প্রভু এবে এদের তোমায় । 
গিয়াছেন প্রীতে বনে রাজার নন্দিনী; 
সায়ান্ছে সংগ্রহি উঞ্চ ফিরিবেন তিনি। 
এক রাত্রি বাস হেথ। করহ, ব্রাহ্মণ; 
শিশু ঢুটা লয়ে প্রাতে করিবে গমন । 
মীড্রী আসি শিশুদ্বয়ে করাবেন স্নান; 
করিবেন ইহাদের মস্তক আত্তাণ; 
বিবিধ ফুলের মালা দিয়! স্থশোভন 
সাজাবেন পুক্র-কণ্ত। মনের মতন |” 


জুজক বলিল :__ 
“থাকিতে না চাই হেথা) প্রস্থানই ভাল মনে করি, রথিবর ; 
পাছে কোন বিদ্র ঘটে, এ হেতু প্রস্থান আমি করিব সত্বর। 
নারী নয় দানশীল! ; দাতা, অথা, উভয়ের(ই) প্রতিকূল যার ) 


জানে যন্ত্র যার বলে নিশ্চিত অর্থের মধ্যে অনর্থ ঘটায় ।”* 


বেস্সম্তর-জাতক ২৭৬ 


বিশ্বস্তর বলিলেন, 
“পতি ব্রতা ভাৰ্য্যা মোর ; দেখিতে তাহারে কিন্তু যদি তুমি না চাও, ব্রাহ্মণ, 
ল'ব এই শিশুদর়ে পিতামহে ইহাদের এক বার করাও দর্শন 
হেরি এ মধুরভাষী শিশু ছটা পিতা মোর পাইবেন আনন্দ অপার) 
নিশ্চয় প্রফুল্লচিত্তে প্রচুর ধন তিনি দিবেন তোমায় পুরস্কার ।” 
জুজক বলিল, 


"পাই ভয়, রাজপুল্র, চোর বলি রাজা পাছে সর্ব আমার কাড়ি লন; 
দেন দণ্ড, দাসবূপে বিক্রয় করেন মোরে, কিংব। মোরে করেন নিধন ! 
যাবে ধন, যাবে দাস; তখন ছর্দশা যম কি হইবে দেখ ভাবি মনে) 
রিক্তহস্ত দেখি মোরে গৃহিণী ধিক্কার দিবে; গৃহে আমি তিষ্টিব কেমনে ?” 


এদিকে জুজকের পরুষবাক্য শুনিয়া শিশু ছুইটী প্রথমে পর্ণশালার 
পশ্চাদ্ভগে পলাইয়। গেল এবং সেখান হইতে আবার পলাইয়া একট! 
নিবিড় গুল্মের মধো লুকাইয়। রহিল। কিন্তু এখানেও তাহার! বেশীক্ষণ 
থাকিতে পারিল ন।; তাহার! আশক্ক। করিতে লাগিল, জ্জক বুঝি আসিয়া 
তাহাদিগকে ধরিল। তাহারা কান্দিতে কান্দিতে নানাদিকে ছুটিতে লাগল, 
সেই চহুরশ্র পুক্করিনীর তীরে গির! বন্ধলগীবর কষিয়। বান্ধিয়। জলে নামিল 
এবং পদ্মের পাত! দির! মাথ৷ ঢাকিয়া জলের মধ্যে লুকাইয়া রহিল। 

জ্জক-শিশু ছুইটাকে দেখিতে না পাইয়া বোধিসত্বকে গালি দিতে 
লাগিল। সে বলিল, “অহে বিশ্বন্তর, তুমি এখনই আমাকে শিশু ছুইটা 
দিলে; কিন্তু আমি যেনন বলিলাম, আমি জেহুন্তরে যাইব না, শিশু 
.ছুইটীকে লইয়। ব্রাহ্মণীর পরিতর্ষায় নিযুক্ত করিব, অমনি তুমি ইঙ্গিত করিয়! 
তাহাদিগকে সরাইলে ; আর, কিছুই যেন জান না, এই ভাবে বসিয়া 
রহিলে! বুঝিলাম, এ ভূভারতে তোমার মত মিথ্যাবাদী দ্বিতীয়টা নাই ৷” 
জুজকের ভতসনায় মহাসত্ব কম্পিত হইলেন ; ভাবিলেন, “তাহার পুজ্রকন্যা 
বুঝি পলায়ন করিয়াছে” তিনি বলিলেন, “ব্রাহ্মণ, তোমার চিন্তার কারণ 
নাই। আমি শিশু ছুইটীকে আনিয়! দিতেছি” অনন্তর আসন ত্যাগ 
করিয়৷ তিনি প্রথমে পর্ণশালার পৃষ্ঠভাগে গেলেন, বুঝিলেন যে তাহারা 
সেখান ছইতে নিবিড় গুলে প্রবেশ করিয়াছে । সেখানে গিয়া! পদচিহ্ন 


৩৫ 


২৭৪ জাতক-মঞ্জরী 


দেখিয়া তিনি পুক্ষরিণীর তীরে উপস্থিত হইলেন এবং স্থির করিলেন যে 
তাহারা জলে নামিয়! রহিয়াছে। তখন তিনি “বৎস জালী, বৎস জালী” 
বলিয়৷ ডাকিতে লাগিলেন ; কুমার পিতার স্বর শুনিতে পাইয়৷ ভাবিল, 
‘ব্ৰাহ্মণ আমাকে লইয়া যাহা ইচ্ছা! তাহাই করুক; আমি পিতার আদেশের 
বিরুদ্ধে যাইব না?” সে মাথা তুলিয়া ও পদ্মের পাতাগুলি সরাইয়া জল 
হইতে উপরে উঠিল এবং মহাঁসত্বের দক্ষিণ পাদমূলে পড়িয়া তাহার গুল্ফ 
ধরিয়া কান্দিতে লাগিল। মহাঁসত্ব বলিলেন, “বৎস, তোমার ভগিনী 
কোথায়?” জালী বলিল, “বাবা, প্রাণিমাত্রই ভয় উপস্থিত হইলে আপন 
আপন প্রাণ বাঁচাইতে চেষ্টা করে।” মহাঁসত্ব ভাবিলেন, “অঙ্গীকারানুসারে 
আমাকে দুইটা শিশুই দিতে হইবে । তিনি “বসে কৃষ্ণে” বলিয়। 
ডাকিলেন। ইহা শুনিয়া কৃষ্ণাও ভাবিল, “আমি পিতার আদেশের বিরুদ্ধে 
চলিব না। সে জল হইতে উঠিয়া মহাসত্বের পাঁদমূলে পতিত হইল এবং 
দৃঢ়রূপে তাহার গুল্ফ ধরিয়া! কান্দিতে লাগিল। শিশু ছুইটার অশ্রুবিন্দু- 
গুলি মহাঁসত্বের প্রফুল্লপদ্মসঙ্কাশ পাদপৃষ্তে এবং তাঁহার অশ্রুবিন্দুগুলি 
তাহাদের স্থবর্ণলকৌপম পৃষ্ঠোপরি পড়িতে লাগিল। মহাসত্ব শিশুদয়কে 
উঠাইয়া৷ তাহাদিগকে সান্তবন! দিয়! বলিলেন, “বৎস জালী, তুমি কি জান 
না যে, দান করিয়াই আমি পরম পরিতোষ লাভ করি? তুমি আমার 
মনোরথ পুর্ণ কর।” অনন্তর, লোকে যেমন গরুর মূল্য নিদ্ধীরণ করে, 
তিনিও সেইরূপে শিশু দুইটার মূল্য নিদ্ধীরণ করিলেন। তিনি পুত্রকে 
সম্বোধন করিয়া বলিলেন, “বৎস জা'লী, তুমি যদি দীসত্বমুক্ত হইতে চাও, 
তবে ব্রা্ষণকে এক সহজ নিক দিয়! নিষ্কৃতি লাভ করিবে । তোমার 
ভগিনী স্থন্দরী ; যদি কোন নীচজাতীয় লোক ব্রাহ্মণকে অর্থ দিয়া ইহাকে 
দীসত্বমুক্ত করে, তবে ইহার জাতিনাঁশ হইবে । এইজন্য তোমার ভগিনী 
দাসত্বমুক্ত হইতে চাহিলে ব্রাহ্ণকে যেন এক শত দাস, এক শত দাসী, 
এক শত হস্তী, এক শত অশ্ব, এক শত বৃষ এবং এক শত নিক্ন দেয়।” 
এইরূপে তিনি শিশু দুইটার মূল্য নির্দেশ করিলেন, তাহাদিগকে আশ্বাস 
দিয়৷ আশ্রমে লইয়া গেলেন এবং কমগুলুতে জল লইয়| বলিলেন, “এস, 
ব্রাহ্মণ ৷” অনন্তর তিনি সর্বজ্ঞতালাভের জন্য প্রার্থন! করিয়া ভূমিতে জল 


বেস্সন্ভর-জাতক ২৭৫ 


নিক্ষেপ করিয়| বলিলেন, “সর্ববজ্ঞতালাভ আমার পক্ষে শত গুণে, সহস্র 
গুণে, শতসহত্র গুণে প্রিয়তর 1” এই বাক্যে পৃথিবী নিনাদিত করিয়! 
তিনি ব্রাঙ্মণকে প্রিয় পুজ ও কন্যা দান করিলেন । 
“আমার দান স্ুন্দররূপে (অকুষ্টিতচিত্তে) প্রদত্ত হইয়াছে, ইহা ভাবিয়। 
মহাসত্ব প্রীতি লাভ করিলেন এবং শিশুদ্বয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া 
দাঁড়াইয়া! রহিলেন। জুজক বনগুল্ প্রবেশ করিয়! দাঁত দিয়। একটা লতা 
কাটিয়া আনিল ; উহা! দিয়! কুমারের দক্ষিণ হস্তের সহিত কুমারীর বাম হস্ত 
বন্ধন করিল এবং তাহাদিগকে এ লতারই এক প্রান্ত দিয়। আঘাত করিতে 
করিতে লইয়। চলিল। 
কুমার ও কুমারীর দেহে যে যে স্থানে আঘাত লাগিল, সেই সেই 

স্থানেই চর্ম ছি'ড়িয়া গেল ও রক্ত বাহির হইল। প্রহারের কালে তাহারা 
ভয় পাইয়া! পিঠাপিঠি হইয়া! দীড়াইতে লাগিল। অতঃপর, এক বিষম স্থান 
দিয়া যাইবার কালে ব্রাহ্মণের পদস্বলন হইল এবং সে আছাড় খাইল। 
অমনি শিশু দুইটীর কোমল হস্ত হইতে সেই কঠিন লতাপাশ খুলিয়া গেল; 
তাহারা কান্দিতে কান্দিতে গিয়া মহাঁসত্বের নিকট উপস্থিত হুইল এবং 
বলিতে লাগিল, 

“মী নাই আশ্রমে এবে ; তবু বাব! তুমি 

দিতেছ এ ব্রাঙ্মণকে আম! ছুই জনে! 

যাবৎ না আশ্রমে মা আসিবেন ফিরি, 

আমা দুই জনে, বাবা, দিও না ক তুমি৷ 

তার পর যাহ! ইচ্ছা করুক ব্রাহ্মণ; 

বেচুক অথবা প্রাণ বধুক মোদের । 

কাকের পায়ের মত পা ছ'খানা ওর ; ১ 

নখগুলি আধা-ভাঙ্গা ; ঝুলে নানা স্থানে 

লোলমাংস পিণ্ডাকারে শরীরে উহার ; 

উত্তরোষ্ঠ ঢাকিয়াছে অধরোষ্ঠখাঁনি ; 

> এই গাথা কর্লটাতে অষ্টাদশবিধ পুরুষদোষ বর্ণিত হইয়াছে । মূলে জুজককে ‘বলঙ্কপাদ' বলা 


হইয়াছে। ‘বল’=কাক ; জুজকের পায়ের নখ গুলি লম্বা! লম্বা! ও আক] বাক1, এইরূপ ভাব গ্রহণ 
করিতে হইবে। 'ীকাকার ইহার অর্থ দিয়াছেন 'পথ্থারিতপাদ'__অর্থা্ যাহার পা খুব চওড়া। 


২৭৬ জাতক-মগ্জরী 


মুখ হতে লালালোত হতেছে বাহির ; 
শুকরের দত্তবৎ লম্বা লম্বা দাত ; 
নাকটা গিয়াছে যেন ভেঙ্গে মাঝখানে ; 

১... *কলসীর মত মোটা উদর উহার; 
পিঠ বীকা,_কেহ যেন দিয়াছে ভাঙ্গিয়া 
এক চক্ষু ছোট ওর, এক চক্ষু বড়; 
লাল দাড়ি, কটা চুল, লোলচর্ম্ম দেহে ; 
দেখা যায় তা'র পরি তিলক বহুল; 
পিঙ্গল, ত্রিভঙ্গ__কটিক্বন্বপূষ্ঠে বীকা; 
বিকলাঙ্গ, অতিদীর্ঘ, পরুষস্বভাব 
ব্রাহ্মণ অজিনবাসা অহো কি ভীষণ ! 
রাক্ষসের মত মৃত্তি দেখি ভয় পায়। 
বল কি মানুষ ওরে, কিংবা যক্ষ ঘোর, 
মাংসভুক্‌, রক্তপায়ী? আমি গ্রাম হ'তে 
এই মহাবনে ধন যাচে তব ঠাই! 
তব পুক্রকন্ত দুটা এমন পিশাচে 
যাবে লয়ে ; তুমি তাহা দেখিবে বিয়া 1” 


কুমার ভগিনীর সঙ্গে যখন এইরূপ পরিদেবন করিতেছিল, তখনই 
জ্‌জক আসিয়৷ আবার তাহাদিগকে ধরিল এবং প্রহার করিতে করিতে 
লইয়৷ চলিল। 

পুজ্রকন্যার জন্য মহাঁসত্ব মহাশোক অনুভব করিলেন, তাহার 
হৃদয়মাংস উষ্ণ হইল ; তিনি সিংহধৃত গজের ন্যায়,__রাহ্গ্রস্ত চন্দ্রের 
ন্যায় কীপিত্ে লাগিলেন ; কিছুতেই প্রকৃতিস্থ হইতে পারিলেন না। 
তিনি অশ্রপূর্ণনেত্রে পর্ণশালায় প্রবেশ করিয়া করুণ বিলাপ করিতে 
লাগিলেন। 

‘এ ব্রাম্মণ আমার সন্তানদিগকে দারুণ প্রহার করিতেছে,” ইহা 
ভাবিয়। তিনি শোকসংবরণ করিতে পারিলেন না; ভাবিলেন, ‘ অনুধাবন 
করিয়! ব্রাহ্মণের প্রীণসংহারপূর্ববক পুক্রকন্যঠকে আশ্রমে ফিরাইয়া আনি ।” 
কিন্তু ইহার পরেই তিনি চিন্তা করিলেন, "পুক্রকন্যার এইরপ্র পীড়ন 


বেস্সন্তর-জাতক ২৭৭ 


দেখিয়া দুঃখে অভিভূত হওয়৷ যুক্তিযুক্ত নহে, কারণ দান করিয়া দত্তবস্তুর 
জন্য অনুতাপ সাধুদিগের ধন্মবিরুদ্ধ 1 

এ দিকে জ্জক শিশু দুইটীকে প্রহার করিতে করিতে লইয়া চলিল। 
তখন কুমার বিলাপ করিতে লাগিল : = 


“বুঝিলীম, সত্য সেই প্রবাদ-বচন, 
লোকমুখে যাহ! আমি করেছি শ্রবণ :-_- 
মা যাহার নাই, পিত! সেই অভাগার 
থেকেও না-থাকাবৎ,__নামমাত্র সার।” 


জুজক আবারও এক বিষম স্থানে স্থলিতপদ হইয়া পড়িয়া গেল; 
কুমার ও কুমারী তাহার করধৃত বন্ধন হইতে মুক্ত হইয়! পলায়ন করিল 
এবং আহত কুকুটের ন্যায় কীপিতে কাঁপিতে একছুটে বিশ্বন্তরের নিকট 
গিয়া! উপস্থিত হইল। 

জুজক তাড়াতাড়ি উঠিয়া সেই লতা ও দণ্ড হস্তে, লইয়া প্রলয়াস্মিসদৃশ 
ক্রোধাগ্নি উন্গিরণ করিতে করিতে সেখানে গেল এবং “তোরা ত বেশ 
পলায়নবিহ্! শিিয়াছিস্‌” বলিয়া পুনর্ববার তাহাদের হাত বান্ধিয়া 
লইয়৷ গেল। 

শিশু দুইটা এইভাবে বিলাপ করিতে করিতে ও কাঁপিতে কীপিতে 
জুজকের সঙ্গে যাইতেছে, ইহা দেখিয়! মহাঁসত্ব আবার মহাশোকীভিভূত 
হইলেন; তাহার হৃৎপিণ্ড উষ্ণ হইল; নিঃম্মাসবেগের তুলনায় নাসারক্ধ, 
অপ্রশস্ত বলিয়া মুখ দিয়া নিঃশ্বাঁস-প্রশ্বীস চলিতে লাগিল ; চক্ষু হইতে 
রক্তবিন্দুকল্প অশ্রুবিন্দু ঝরিতে লাগিল। তিনি বুঝিলেন যে, এরূপ 
দুঃখ স্মেহদোষজ ; ইহার অন্য কোন কারণ নাই; অতএব স্সেহ নী 
করিয়| মধ্যস্থের ন্যায় থাকাই যুক্তিসঙগত। এই সিদ্ধান্ত করিয়া. তিনি. 
নিজের জ্ঞানবলে তাদৃশ শোকশল্যও হৃদয় হইতে উৎপাটনপূর্ববক 
প্ৰক্বৃতিস্থভাবে বসিয়া রহিলেন। 

[এ দিকে দেবতাদিগের অন্ুভাববলে জ,জকের বিষম দিগৃত্রম ঘটিল। সে মনে 

করিল কলিঙ্গদেশে যাইতেছে, কিন্ত পথ চলিতে চলিতে শেষে উপস্থিত হইল গিয়া 
শিবিরুজ্যে ! রাজা সঞ্জয় জালীকুমার ও কৃষ্ণাজিনাকে দেখিয়াই চিনিতে পারিলেন 7 


২৭৮ জাতক-মঞ্জরী 


এবং তাহাদের মুখে সমস্ত বৃত্তান্ত জানিয়া ও জ.জককে প্রভূত নিক্ষয় দিয়া তাহাদিগকে 
দাসত্বমুক্ত করিলেন। তিনি জ,জকের বাসার্থ একটা সপ্তভূমিক প্রাসাদও দান 
করিলেন। সে উৎকৃষ্ট খাগ্চ আহার করিয়| মহার্থ শয্যায় শয়ন করিল; কিন্ত এ সুখ 
দীর্ঘকাল ভোগ করিতে পারিল না৷ প্রমাণাতিরিক্ত আহার করায় তাহার উদরভঙ্গ 
হইল; সে শিবিরাজ্যেই প্রাণত্যাগ করিল। রাজা তাহার শবসৎকারান্তে নগরে 
ভেরীবাদন-দবারা তাহাত্ জ্ঞাতিবন্ধু প্রভৃতি কোন দায়াদ আছে কি না জানিতে 


চাহিলেন; কিন্তু কাহাকেও পাইলেন না। কাজেই তাহার ধন আবার তীহারই, 
কোষস্থ হইল। 
অতঃপর দেবতাদিগের অনুগ্রহে শিবিবাসীদিগের মন পরিবন্তিত হইল এবং সঞ্জয় 


বিশ্বস্তর ও মাদ্রীকে রাজধানীতে লইর। গেলেন । ] 


E জাতকবণিত জুজকই আমাদের শৈশবপরিচিত “জুজু”- যাহার নামে এখনও ছুরস্ত ছেলেমেয়ের! 
এত ভয় পায়। ইহাঁতেই বুঝা যায় জাতকের আখ্যায়িকাগুলি প্রাচীনকালে এ দেশের আবালবৃদ্ধ মকলেরই 
কত ম্থপরিচিত ছিল। 


পরিশিষ্ট 


[অনেক জাতকের প্রত্যুৎপন্ন বস্তুতে বুদ্ধদেবের সমকালীন .কোন কোন 
এতিহাসিক ঘটনা, কোথাও সংক্ষেপে, কোথাও সবিস্তরভাবে বণিত হুইয়াছে। 
এ সকল অংশ কিংবাস্তীর উপর নির্ভর করিয়াই লিপিবদ্ধ হইয়াছিল; বৌদ্ধেরা যে 
স্বীধ্ন ধর্মের মাহাত্ব্য-প্রতিপাদনার্ কোন কোন অংশ অতিরঞ্জিত করিয়াছেন, 
তাহাতেও বোধ হয় সন্দেহ নাই। কিন্তু যে সকল কিংবদন্তী অতি প্রাচীন কাল 
হইতে চলিয়া আসিতেছে, তাহাদের অতি-প্রাকৃত অংশ বর্জন করিলে তমসাচ্ছন্ন 
অতীত যুগের অনেক সত্য ঘটনার কিছু-না-কিছু আভাস পাওয়া যাইতে পারে । এই 
কারণে এখানে কয়েকটা জাতকের প্রত্যুৎপন্ন বস্ত মুদ্রিত হইল । ] 


(১) দেবদতের বিদ্রোহ 
[জিকঝোচিন-জীতিক্ক-€ ১৪৩ ১] 


দেবদত্ব শান্তার নিকট পাঁচটা নুতন নিয়মের প্রবর্তন প্রার্থন! করিয়াছিলেন; * 
কিন্তু তাহার সে প্রার্থনা পূর্ণ হয় নাই। তখন তিনি বৌদ্ধসজ্ঘ উচ্ছিন্ন কাঁরিতে 
প্রবৃত্ত হন। অগ্রশ্রাবক-দ্বয়ের ২ পঞ্চশত সার্ধবিহারিক ও ছিল। তাহারা অতি 
অল্পদিন পূর্বে গ্রব্রজ্যা লইয়াছিল বলিয়৷ তখনও ধৰ্ম্মে ও বিনয়ে ব্যুৎপন্ন হইতে পারে 
নাই। দেবদত্ত তাহাদিগকে ভুলাইয়। গয়শিরে লইয়া যান এবং একই সীমার মধ্যে 
স্বতন্ত্র এক সঙ্ঘ গঠন করেন। অনন্তর শীস্তা যখন দেখিলেন, সেই পঞ্চশত ভিক্ষুর 
জ্ঞান-পরিপাঁক-কাল উপস্থিত হইয়াছে, তখন তিনি অগ্রশ্রাবক-দ্বয়কে গয়শিরে 
পাঠাইলেন। তাহাদিগকে দেখিয়া দেবদত্ত সম্ষ্ট হইয়। অনেক রাত্রি পর্য্যন্ত ধর্মদেশন 
করিলেন। তিনি ভাবিলেন, “আমি বুদ্ধের মতই উপদেশ দিতেছি 1 ইহার পর 
তিনি নিজেই যেন বুদ্ধ, এই ভাব দেখাইয়া তিনি বলিলেন, “ মহাত্মন্‌ সারীপুত্র, এই 


» ভিন্ুরা আমিষ ভক্ষণ করিতে পারিবেন না, শ্রশানা'দতে পরিত্যক্ত জীর্ণবন্ত্র মাত্র পরিধান 
করিবেন ইত্যাদি । 

২ সারীপুত্র ও মৌদ্‌গল্যায়ন বুদ্ধদেবের অগ্রশ্রাবক বলিয়া গণ্য ছিলেন । 

* স্থবিরদিগের শিল্তগণ এই নামে অভিহিত হইত। তাহার! স্থবিরদিগের সঙ্গে একই বিহারে বাদ 
করিত। 


২৮৩ জাতক-মগ্তরী 


ভিক্ষুসজ্ঘ এখনও অলস বা নিদ্রা হয় নাই। ইহাদিগকে বলিবার জন্য আপনি 
কোন ধর্মকথা ভাবিয়!| দেখুন; আমার পিঠ ব্যথা করিতেছে ; আমি একটু শয়ন 
করিব” ইহা! বলিয়া দেবদত্ নিদ্রিত হইলেন। তখন অগ্রশ্রীবক-্বপ্ন সেই পঞ্চশত 
ভিক্ষুকে ধর্মকথা গুনাইতে আরম্ভ করিলেন। তাহাদিগকে মার্গফলগুলি বুঝাইয়া 
দিলেন এবং সকলকে সঙ্গে লইয়া বেণুবনে' প্রতিগষন করিলেন। বিহার শ্ৃন্ঠ 
দেখিয়। কোকালিক ২ দেব্দত্তের নিকট গমন করিয়। বলিলেন, “ ওগো দেবদত্ত ! 
অগ্রশ্রাবক দুইজন তোমার দল ভাঙ্গিয়া বিহার শূন্য করিয়! গিয়াছেন; আর তুমি 
নিদ্রা যাইতেছ !% ইহ! বলিয়া কোকালিক দেবদত্তের উত্তরাসঙ্গ খুলিয়া, লোকে 
যেমন ভিত্তির মধ্যে কীলক প্রোথিত করে, সেইরূপ সবলে পাঞ্চি-দ্বার তাহার বক্ষঃস্থলে 
আঘাত করিলেন। তাহাতে দেব্দন্তের মুখ দিয়া রক্ত বাহির হুইল এবং তদবধি 
তিনি এই আঘাতজনিত পীড়াঘ্ৰ কষ্ট পাইতে লাগিলেন। 


(২) দেবদর্ত-কর্তৃক শান্তার প্রাণবধের চেষ্টা 
[শু গুহা জ-জাতক্-৫০৪২ 3] 


বিশ্বিপারের প্রাণবধ করাইরা দেবদত্ত অজ!তশক্রর নিকটে গির! বলিলেন, 
“মহারাজ, আপনার মনোরপ ত পিদ্ধ হইয়াছে; আমার মনোরথ কিন্তু এখনও পূর্ণ 
হয় "নাই ।” অজাতশক্র িজ্ঞানা করিলেন, «আপনার কি মনোৌরথ, ভদন্ত ?” 
“আমি দশধলুকে * বধ করাইয়া স্বর বুদ্ধ হইব” “ইহার জন্য আমাকে কি করিতে 
হইবে?” “আপনি. কতকগুলি তীরন্দাজ সমবেত করুন।৮ “বেশ, তাহাই 
করিতেছি” বলিয়া অজাতশক্র পঞ্চশত অক্ষণবেধী ৪ ধানুক্কষ সমবেত করাইলেন, 


» র্লাজগৃহের নিকটবর্তী একটী উগ্চান। বিদ্বিদার ইহ! বুদ্ধপ্রমুখ সঙ্ঘকে দান করিযাছিলেন। 
বুদ্ধদেব সময়ে সময়ে এখানে অবস্থিত করিতেন। 

২ দেখদুত্তের একজন অনুচর। ইনি দেবদত্বের বিদ্রোহের প্রধান উৎসাহদাতা ছিলেন। 

» গৌতম বুদ্ধের একটা উপাধি। তাহার স্থানাস্থান জ্ঞান, সর্ববত্রগামি প্রতিপদাজ্ঞান, অনেকধাতু- 
মানাধাতুজ্ঞান ইত্যাদি দশবিধ বল ছিল। অথবা ত্যহার দেহে দশট। হস্তীর বল ছিল। শাস্তা, সুগত, 
তথাগত প্রভৃতি বুদ্ধের আরও অনেক উপাধি আছে। 

৪ অক্ষণ-ুবিছ্যৎ। অক্ষণবেধী-্যে বিদ্যুদ্বেগে অর্থাৎ নিমিষের মধ্যে বেধ করিতে পারে। 
কিন্ত অন্ত কোথাও “অক্ষণ” শব্দের এই অর্থে প্রয়োগ দেখা যায় না। 'অক্ষণবেধী” বলিলে সচরাচর কিন্ত 
যাহারা দূর হইতে অব্যর্থসন্ধানে বেধ করিতে পারে, তাহাদিগকে বুঝার। কেহ কেহ অনুমান করেন, 
‘অক্ষিবেধী’ শব্দই লিপিকারের দোষে “অক্ষণবেধী* হইয়াছে । অক্ষি- চক্ষু, চাদমারী ( bul]'s ০ye )। 
শরনিক্ষেপ-কৌশলসন্বন্ধে সরভঙ্গঙ্গাতক (৫২২) ডর্ট্ব্য। 


পরিশিষ্ট ২৮১ 


তাহাদের মধ্য হইতে একত্রিশ জন বাছিয়া লইলেন এবং “ যাও, স্থবির যে আদেশ 
দিবেন, তাহা পালন কর গিয়া” ইহ! বলিয়া তাহাদিগকে দেবদত্ের নিকট পাঠাইলেন। 
দেবদত্ত এই একত্রিশ জনের নেতাকে সম্বোধন করিয়া বলিলেন, “স্তন বাপু) 
শ্রমণ গৌতম গৃখকূটে থাকেন; তিনি প্রতিদিন অমুক সময়ে দিবাবিহীর-স্থানে 
চঙ্ক্রমণ করেন; তুমি সেখানে গিয়া বিষদিপ্ধী শল্য বিদ্ধ করিয়া তাহার প্রাণাস্ত 
করিবে এবং অমুক পথে ফিরিয়া আসিবে 1৮ ইহ! বলিয়া তিনি এ লোকটাকে 
পাঠাইয়া দিলেন এবং যে পথে তাহার ফিরিবার কথা, সেই পথে দুইজন তীরন্দাজ 
স্থাপন করিয়া তাহাদিগকে বলিয়া দিলেন, “তোমরা যে পথে থাকিবে, সেই 
পথে একজন লোক আসিতে দেখিবে। তাহাকে বধ করিয়া তোমরা অমুক 
পথে ফিরিবে।” শেষোক্ত পথে তিনি চারিজন তীরন্দাজ রাখিলেন এবং 
তাহাদিগকে বলিয়া দিলেন, “তোমরা যে পথে থাকিবে, সেই পথে দুই জন লোক 
ফিরিয়া আসিতেছে দেখিবে। তোমরা তাহাদিগকে বধ করিয়া অমুক পথে ফিরিবে।” 
ইহাদের যে পথে ফিরিবার কথা, সেই পথে তিনি আটজন তীরন্দাজ পাঠাইলেন এবং 
তাহাদিগকে বলিয়া দিলেন, “তোমরা যে পথে থাকিবে, সেই পথে দেখিতে পাইবে 
চারিজন লোক ফিরিয়া আসিতেছে । তোমরা তাহাদিগকে বধ করিয়া অমুক পথে 
ফিরিবে।” পরিশেষে তিনি শেষোক্ত পথে যোলজন তীরন্দাজ স্থাপন করিলেন 
এবং তাহাদিগকে বলিয়। দিলেন, “তোমরা যে পথে থাকিবে, সেখানে দেখিতে 
পাইবে, আটজন লোক ফিরিয়া আসিতেছে । তোমরা তাহাদিগকে বধ করিয়া 
অমুক পথে ফিরিবে।” (জিজ্ঞাসা করা যাইতে পারে, দেবদত্ত এরূপ ব্যবস্থা 
করিলেন কেন? এ প্রশ্নের উত্তর এই যে, ইহা! কেবল তাহার আত্মদুদ্ধৃতি গোপন 
করিবার জন্য । ) | 

তীরন্দাজদিগের নেতা বামপার্থে খড়া এবং পৃষ্ঠে তুণীর বন্ধন করিল এবং 
মেষশূঙ্গনির্ন্মিত বৃহৎ কামুক লইয়া তথাগতের নিকটে গমন করিল। তাহাকে বিদ্ধ 
করিবার অভিপ্রায়ে সে কামুক সজ্য করিয়া! তাহাতে শর সন্ধান করিল; কিন্ত জ্যা! 
আকর্ষণ করিয়াও শর নিক্ষেপ করিতে পারিল না; তাহার সর্বাঙ্গ স্ত্তিত হইল-__ 
তাহার দেহখানি যেন যন্ত্রে নিষ্পেষিত হইয়াছে, এইরূপ বোধ করিতে লাগিল। সে 
নিজেই মরণভয়ে ভীত হইয়া দ্বীড়াইয়৷ রহিল। তাহাকে দেখিয়! শান্তা যধুরম্বরে 
বলিলেন, “ভয় নাই ; এখানে এস” লোকটা তখনই অস্ত্রশস্ত্র ত্যাগ করিয়৷ শান্তার 
পাদমূলে পড়িল, এবং বলিতে লাগিল, “ভগবন্‌, আমি পাঁপবশে বালকের হ্টায়, মূঢ়ের 
ন্যায়, দুষ্ম্খার ন্যায় অভিভূত হইয়াছি। আমি আপনার মহিমা জানিতাম না; অজ্ঞানান্ধ 
দুর্মতি দ্বেবদত্তের কথ! শুনিয়া আপনার প্রাণান্ত করিবার জন্য আসিদ্বাছিলাম। আপনি 

৩৬ 


২৮২ জাতক-মগ্ররী 


আমাকে ক্ষমা করুন |” শান্তা তাহাকে ক্ষমা করিলে সে একান্তে উপবেশন করিল। 
তখন শাস্তা তাহাকে সত্যসমূহ বুঝাইয়া দিলেন; সে স্রোতীপত্তিফল প্রাপ্ত হইল। 
শান্তা তাহাকে বলিলেন, “ভদ্র, দেবদত্ত তোমাকে যে পথে ফিরিতে বলিয়াছেন, তুমি 
তাহা পরিহার করিয়া অন্ত পথে ফিরিয়া যাও, | 

তাহাকে বিদায় দিয়া শীস্তা চঙ্ক্রমণ হইতে অবতরণপূর্বাক একটা বৃক্ষের মূলে 
উপবিষ্ট হইলেন । এদিকে এঁ ধনুগ্রহ ফিরিতেছে ন! দেখিয়া তাঁহাকে বধ করিবার 
জন্য যে দুই জন প্রথমে আদিষ্ট হইয়াছিল, তাহারা ভাবিল, ‘লোকটা আসিতে এত 
বিলম্ব করিতেছে কেন 1 তাহারা এ পথে আরও অগ্রসর হইয়া শাস্তাকে দেখিতে 
পাইল এবং তাহার নিকটে গিয়া নমস্কারপূর্বক একান্তে উপবেশন করিল। শান্ত! 
তাঁহাদিগকেও সত্যসমূহ বুঝাইয়৷ দিয়া আোতাঁপত্তিফলে প্ৰতিষ্ঠাপিত করিলেন এবং 
বিদায় দিবার কালে বলিয়া দিলেন, “দেবদত্ত তোমাদিগকে যে পথে ফিরিতে বলিয়াছেন, 
তোমরা তাহ! পরিহার করিয়! অন্ত পথে যাও | অন্ত যাহারা শান্তার নিকটে উপস্থিত 
হইল, তাহারাও এইরূপে সত্যব্যাখ্য শুনিয়া স্বোতীপত্তিফল লাভ করিল এবং মার্গীস্তরে 
প্রতিগমন করিতে আদিষ্ট হইল । 

প্রথমে যে ধনুগ্রহ গিয়াছিল, সে দেবদত্তের নিকটে ফিরিয়া বলিল, “ভদস্ত দেবদত্ত, 
আমি সম্যক্সম্ুদ্ধের জীবনীস্ত করিতে অসমর্থ হইয়াছি। সেই ভগবান্‌ মহানুভাব ও 
মহদ্ধিসম্পন্ন।” অন্ত সকলেও দেখিল, সম্যক্সম্ুদ্ধের কৃপাতেই তাহাদের প্রাণরক্ষা 
হইয়াছে । এই নিমিত্ত সেই একত্রিশ জন ধন্ুগ্রহই শাস্তার নিকট প্রব্রজ্যা গ্রহণ 
করিল এবং অচিরে অর্ত্ব প্রাপ্ত হইল | 


(খ) পাষাণ নিক্ষেপ করিয়। ও মত্তহ্তী প্রেরণ করিয়! 
শাস্তার প্রাণনাশের চেষ্ট! 


[ চুন্দহং স-জাাতক্ক ৩৩১ ] 


দেবদত্ত শাস্তার প্রাণবধার্থ ধানুফদিগকে নিযুক্ত করিয়াছিলেন ; ইহাদের মধ্যে 
যে ব্যক্তি প্রথমে এই দুরভিসন্ধি সিদ্ধ করিবার জন্য প্রেরিত হইয়াছিল, সে ফিরিয়া 
গিয়া বলিল, “ভদন্ত, আমি ভগবানের প্রাণবধ করিতে পারিব না) তিনি মহদ্ধি ও 
মহানুভাব।” দেবদত্ত বলিলেন, “দরকার নাই; তুমি শ্রমণ গৌতমের শ্লাণবধ 


পরিশিষ্ট ২৮৩ 


নাই করিলে। আমি নিজেই গিয়া তাহার জীবনান্ত করিব | তখন পশ্চিম দিকে 
গৃকূটের ছাঁয়া পড়িয়াছিল, এবং শীস্তা এ ছায়ায় পা-চারি করিতেছিলেন। ইহা 
দেখিয়! দেবদত্ত গৃপ্রকূটের শিখরে আরোহণ করিল, এবং এমন বেগে এক খণ্ড শিলা 
ফেলিয়া দিল যে, বোধ হইল উহ! কোন যন্ত্রের সাহায্যে নিক্ষিপ্ত হইয়াছে। 
দেৱদত্ত মনে করিলেন যে, সেই শিলার আঘাতেই শ্রমণ গৌতমের জীবনাস্ত হইবে। 
কিন্ত এ সময়ে দুইটা পর্ব্বতশৃঙ্গ পরস্পরের নিকটবর্তী হইয়া সেই শিলার গতি রোধ 
করিল; কেবল একটা টুকরা উর্দ্ধে ছুটিয়! পুনর্ব্বার অধোদিকে গিয়া ভগবানের পাদে 
আঘাত করিল। আহত স্থান .হইতে রক্ত বাহির হইল, ভগবান্‌ অত্যন্ত বেদনা! 
অনুভব করিতে লাগিলেন। অনন্তর জীবক শস্ত্র দ্বার! ক্ষতস্থান চিরিলেন, কুরক্ত 
বাহির করিলেন, পচা মাংস তুলিয়া ফেলিলেন এবং ওধধের প্রলেপ লাগাইলেন। 
ইহাতে শাস্তা নীরোৌগ হইলেন; তিনি পূর্ব পূর্ব দিনের স্তায় ভিক্ষুজ্ঘপরিবৃত হইয়! 
আবার মহতী বুদ্ধলীলায় বিচরণ করিতে লাগিলেন তাহাকে দেখিয়া! দেবদত্ত 
ভাঁবিলেন, "শ্রম গৌতমের অলৌকিক বিভূতিসম্পন্ন কলেবর অবলোকন করিলে 
প্রকৃতই কোন মানুষ (শক্রভাবে ) তাহার সমীপে যাইতে পারে না। রাজার 
নালাগিরি নামক একটা অতি উগ্রস্থভাঁব দুষ্ট হস্তী আছে; বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের যে 
কি মাহাত্ম্য, সে কিছু তাহা জানে না। সেই হাতীটাই শ্রমণ গৌতমের প্রাণবধ 
করিবে । ইহা ভাবিয়া দেবদত্ত রাজাকে তাহার অভিসন্ধি জানাইলেন। রাজ! 
এই প্রস্তাব অনুমোদন করিলেন এবং মাহুতকে ডাকাইয়া বলিলেন, “ভদ্র, কাল 
নালাগিরিকে মাতাল করিবে এবং শ্রমণ গৌতম যে পথে যাতায়াত করেন, 
প্রাতঃকালে তাহাকে সেই পথে ছাড়িয়া দিবে |” দেবদত্ত মাহুতকে জিজ্ঞাসা করিলেন, 
“অন্যান্ত দিনে হাতীটা কি পরিমাণ মদ খায়?” মাহুত বলিল, “আট ঘট!’ 
“ কাল ইহাকে যোল ঘট পান করাইবে এবং যাহাতে শ্রমণ গৌতমের অভিমুখে ছুটে, 
তাহার ব্যবস্থা করিবে ।” মাহুত “যে আজ্ঞা” বলিয়! সম্মতি জীনাইল। 

এদিকে রাজা ভেরীবাদন-দ্বার|! ঘোষণা করাইলেন, “কাল নীলাগিরিকে মাতাল 
করিয়া নগরের মধ্যে ছাড়িয়া দেওয়া হইবে। নগরবাসীর] যেন প্রাতঃকালেই স্ব স্ব 
কাৰ্য্য শেষ করে এবং রাস্তায় বাহির ন! হয়|” দেবদত্তও রাজভবন হইতে অবতরণ- 
পূর্বক হস্তিশীলায় গিয়! হস্তিপালকিগকে সম্বোধন করিয়া বলিলেন, “আমার কথ! 
গুন); আমি উচ্চস্থানীয়কে নিম্থীনীয় করিতে পারি) যদি তোমরা ভাল চাও, 
তবে প্রীতঃকালেই নালাগিরিকে ষোল ঘট তীক্ষম্থরা পান করাইবে; শ্রমণ গৌতম 
যখন বাহির হইবেন, তখন অঙ্কুশে বিদ্ধ করিয়৷ হাতীটাকে ক্রুদ্ধ করিবে; সে হস্তিশীল। 
ভাঙ্গিয় বাহির হইয়া পড়িলে, যে পথে শ্রমণ গৌতম আসিবেন, সেই পথে তাহাকে 


২৮৪ জাতক-মঞ্জরী 


তাড়াইয়! লইয়া যাইবে । এইরূপে তোমাদিগকে শ্রমণ গৌতমের প্রাণনাশ করিতে 
হইবে? হস্তিপালকের। “যে আজ্ঞা” বলিষ্। তাহার প্রস্তাবে সম্মত হইল। 

এই ষড়যন্ত্র অচিরে সমস্ত নগরবাসীর কর্ণগোচর হইল। যে সকল উপাসক বুদ্ধ, 
ধৰ্ম্ম ও সঙ্গের প্রতি অন্ুরক্ত, তাহার! শাস্তার নিকটে গিয়া বলিল, “ ভদস্ত, দেবদত্ত 
রাজার সঙ্গে যোগ দিয়া, কাল আপনি যে পথে যাইবেন, সেই পথে নালাগিরিকে 
ছাড়িয়া দেওয়াইবে। কাল আপনি ভিক্ষীচর্ধ্যার জন্য নগরে প্রবেশ করিবেন না; 
এখানেই থাকিবেন; আমরা বুদ্ধপ্রমুখ সঙ্ঘের খাদ্য বিহারেই আনিয়া! দিব!” 
“আমি কাল ভিক্ষার জন্য নগরে প্রবেশ করিব,” শান্তা একথা ন! বলিয়! উত্তর 
দিলেন, “কাল আমি একটী অলৌকিক ঘটন! দেখাইব। আমি নালাগিরিকে দমন 
করিব, তীধিকদিগকে মন্দিত করিব ; রাজগৃহে ভিক্ষাচর্যয। ন! করিয়াই ভিক্ষুসজ্ঘসহ 
নগর হইতে নিক্রমণপূর্ব্বক বেণুবনে যাইব | রাজগৃহবাসীরা প্রচুর ভক্ষ্যপীত্র লইয়া 
সেখানে উপস্থিত হইবে; এইরপে বিহারেই উৎকৃষ্ট খান্তের ব্যবস্থা হইবে ।» 
শীস্তা উক্তরূপে উপাসকদিগের প্রার্থনা পূর্ণ করিলেন। উপাঁসকেরা মনে করিল, 
তথাগত তাহাদের প্রার্থন! পূর্ণ করিয়াছেন। তাহার! ভক্ষ্যপাত্র লইয়া যাত্রা করিল 
এবং ভাবিল, বিহারে গিয়াই ভক্ষ্য দান করিব। 

ক্রমে রাত্রি হইল; শান্তা প্রথম যামে ধর্ম্মদেশন করিলেন; দ্বিতীয় যাঁমে দুরূহ 
প্রশ্নের মীমাংসা করিলেন । শেষ যামের প্রথম ভাগে সিংহশয্যায় ১ শয়ন করিলেন; 
দ্বিতীয় ভাগে ফলসমাপত্তির আনন্দ ভোগ করিলেন, তৃতীয় ভাগে মহাকরুণার্্ হইয়া 
ধ্যানস্থ হইলেন এবং তাঁহার বান্ধবদিগের মধ্যে কে কে বৌদ্ধশীসনে প্রবেশ করিবার 
উপযুক্ত হইয়াছেন তাহা চিন্তা করিলেন। তিনি দেখিলেন, নীলাগিরিকে দমন 
করিলে চতুরশীতি সহস্র জীব সদ্ধন্ম্ের মৰ্ম্ম বুঝিতে পারিবে । অনন্তর রাত্রি প্রভাত 
হইল) তিনি শরীরকৃত্য সমাপনপূর্ববক আযু্মান আনন্দকে ২ সম্বোধন করিয়া বলিলেন, 
“ আনন্দ, রাজগৃহের চতুদ্দিকে যে অষ্টাদশ বিহার আছে, তাহাদের সমস্ত ভিক্ষুকে বল, 
আজ আমার সঙ্গে রাজগৃহে প্রবেশ করিতে হইবে ।* স্থবির ভিক্ষুদিগকে এই আদেশ 
জানাইলেন ; সমস্ত ভিক্ষু বেণুবনে সমবেত হইলেন। শাস্তা এই মহাভিক্ষুসজ্ঘ-পরিবৃত 
হইয়া রাজগৃহে প্রবেশ করিলেন। 

হস্তিপালেরা যেরূপ আদিষ্ট হইয়াছিল, সেইরূপ ব্যবস্থা করিয়াছিল। এই কাণ্ড 
দেখিবার জন্য বহুলোক সমবেত হইল। যাহাদের চিত্ত বুদ্ধশাসনে প্রসন্ন হইয়াছিল, 


১ অর্থাৎ দক্ষিণ পার্শ্বে ভর দিয়] । 
২ বুদ্ধের পিতৃব/পুজ্র এবং তাঁহার একজন পরম ভক্ত। বুদ্ধের পরিনির্বাণের পর ইহারই সাহায্যে 
হৃত্রপিটক সংগৃহীত হইয়াছিল। টি 


পরিশিষ্ট ২৮৫ 


তাহার! ভাবিল, ‘ আজ বুদ্ধনাগের সহিত পশুনীগের সংগ্রাম হইবে ; অনুপম বুদ্ধ- 
লীলায় পশুনাগের দমন হইবে, ইহা আমরা দেখিতে পাইব তাহার! প্রাসাদ, হর্ময 
ও গৃহের ছাদে আরোহণ করিয়। অবস্থিতি করিল। যাহারা বুদ্ধশীসনে শ্রদ্ধাহীন, 
সেই মিথ্যাদৃষ্টিকেরা' ভাবিল “নালাগিরি চণ্ডস্বভাব ও অতি নিঠুর ; সে বুদ্ধের গুণ 
জানে না; সে আজ শ্রষণ গৌতযের হেমবর্ণ দেহ বিধ্বস্ত করিয়। তাহার জীবনাস্ত 
করিবে। আমরা আজ আমাদের শক্রর পৃষ্ঠ দেখিতে পাইব (অর্থাৎ আজ আমাদের 
শত্রুর নাশ হইবে )।” এই বিশ্বাসে তাহারাও প্রাসাদাদির উপরে উঠিয়া দেখিতে 
লাগিল। 

ভগবান্‌ অগ্রসর হইতেছেন দেখিয়া নালাগিরি জনসমূহের ভয়োৎপাদনপূর্ববক 
গৃহসকল ধ্বংস করিতে করিতে, শকটসমূহ চুর্ণবিচূর্ণ করিতে করিতে শুণ্ড তুলিয়া, 
কর্ণ ও পুচ্ছ তুলিয়া পতনশীল সর্বসংহারক পর্বতের হ্যায় তাহার অভিমুখে ধাবিত 
হইল | তাহা দেখিয়! ভিক্ষুর বলিলেন, “এ নালাগিরি চণ্ড, পরুষ ও মনুষ্যঘাতক ; 
ও এই পথেই চুটিয়া আসিতেছে ; ও নিশ্চয় যুদ্ধাদির মাহাত্ম্য জানে না। অতএব, 
হে ভগবন্‌. আপনি ফিরুন ; হে স্থগত আপনি ফিরুন।” শীস্তা বলিলেন, “কোন 
ভয় নাই, ভিক্ষুগণ। নালাগিরিকে দমন করিবার জন্য যে বল আবশ্যক, তাহ! 
আমার আছে । আয়ুষ্মান্‌ সারিপুত্র শাস্তার নিকট প্রার্থনা করিলেন, « ভস্ত, 
পিতার সেবার জন্য যদি কোন কাৰ্য্য করিতে হয়, তবে সে ভার জোষ্ঠ পুত্রের 
উপরই পড়ে। আমি নালাগিরিকে দমন করিতেছি” শান্ত তাহাকে নিষেধ 
করিয়া বলিলেন, “সারিপুত্র, বুদ্ধের বল একপ্রকার; শ্রাবকের বল অন্তপ্রকীর। 
ভূমি বিরত হও ।”” অতঃপর অশীতি মহাস্থবিরদিগের প্রায় সকলেই সারিপুল্রের ন্যায় 
এরপ প্রার্থনা জানাইলেন ; কিন্তু শান্তা তাহাদের সকলকেই নিবৃত্ত করিলেন। 

কিন্তু শাস্তার প্রতি আযুম্মান আনন্দের অপরিসীম স্নেহ ছিল। তিনি শান্তার 
এই সঙ্কল্প সহা করিতে অসমর্থ হইয়া ভাবিলেন, ‘ হস্তীটা প্রথমে আমাকে মারুক |” 
তিনি তথাগতকে রক্ষা করিবার জন্য আত্মজীবন উৎসর্গ করিতে প্রস্তুত হইলেন এবং 
তাঁহার সন্মুখে গিয়া দাড়াইলেন। তাহা দেখিয়া শাস্তা বলিলেন, “সরিয়| যাও, 
আনন্দ; আমার সন্মুখে দীড়াইয়া থাকিও ন1।” আনন্দ বলিলেন, “ ভদন্ত, এ 
হস্তী চণ্ড, পরুষ, মন্থুঘ্যঘাতী, প্রলয়াগ্নিকল্প ; ও প্রথমে আমাকে মারুক ; তাহার 
পর আপনার নিকট আন্মক।” শীস্তা আনন্দকে তিন বার সরিয়৷ যাইতে বলিলেন ; 
কিন্তু আনন্দ পূর্ববৎ তাহার সন্মুখেই দীড়াইয়া রহিলেন, সেখান হইতে প্রতিবর্তন 
করিলেন না। তখন ভগবান্‌ তাহাকে খদ্ধিবলেই সরাইয়া ভিক্ষুদিগের মধ্যে স্থাপন 
করিলেন ? 


২৮৬ জাতক-মপ্জরী 


এই সময়ে এক নারী নালাগিরিকে দেখিয়। মরণভয়ে এমন ভীত হইল যে, 
পলাইবার কালে অস্কস্থিত পুত্রটীকে নালাগিরি ও তথাগতের মধ্যবর্তী পথে ফেলিয় 
রাখিয়া গেল। নালাগিরি এ নারীকে তাড়া করিয়া যাইতেছিল; সে এখন 
ছেলেটার কাছে গিয়া উপস্থিত হইল; ছেলেটা মহ! চীৎকার করিতে লাঁগিল। 
ইহা দেখিয়া শান্তা নালাগিরিকে মৈত্রীভাঁবে স্পন্দিত করিয়া সুমধুর ব্রহ্মস্বরে বলিলেন, 
“ভে| নালাগিরে, তোমাকে যে ষৌড়শ ঘট মুরাপান করাইয়। মত্ত করিয়াছে, 
তাহা আমাকে বধ করাইবার জন্য, অন্য কাহারও বধের জন্য নহে । তুমি ছুটাছুটি 
করিয়া অকারণে ক্লান্ত হইও না; আমার দিকে অগ্রসর হও।” 

শান্তার বচন শুনিয়া নালাগিরি চক্ষু উন্মীলনপূর্ব্বক তাহার রূপশ্রীসম্পন্ন দেহ 
অবলোকন করিল ; অমনি তাহার মনে বড় উদ্বেগ জন্মিল ; বুদ্ধের তেজে সুরামত্তত! 
অস্তহিত হইল; সে শু অবনত করিয়া কর্ণ সঞ্চালন করিতে করিতে শাস্তার 
পাঁদমূলে পতিত হইল। তখন শীস্তা বলিলেন, “নালীগিরে, তুমি পশুযোনিজ 
বারণ; আমি বুদ্ধ বারণ; এখন হইতে তুমি আর চণ্ড, পরুষ ও মনুষ্যঘাতক হইও ন! ) 
চিত্তে মৈত্রীভাব পোষণ কর |” এই উপদেশ দিয়া তিনি দক্ষিণ হস্ত প্রসারণ করিয়া 
নালাগিরির কুম্ভে বুলাইতে বুলাইতে আবার বলিলেন, 


“এ কুঞ্জরে আক্রমণ করিও না, হে কুঞ্জর ; 
এ কুগ্জরে আব্রমিলে পাবে দুঃখ ভয়ঙ্কর ৷ 
বধ যদি এ কুঞ্জরে, মৃত্যু তব হবে যবে, 
পরলোকে গিয়া তুমি দুৰ্গতি দারুণ পাবে। 
হয়ো না কখনো মত্ত, প্ৰমত্ত হয়ো না আর) 
প্রযত্ত যে, কোনকালে স্গতি হয় না তার। 
সেই কৰ্ম্ম ইহলোকে কর তুমি অনুষ্ঠান, 
যার বলে পরলোকে লভিবে উত্তম স্থান । 


নালাগিরির সর্বশরীর প্রীতিবিস্ফুরিত হইল; সে ষদি তির্ধ্যগ্যোনিজ ন! হইত, 
তবে এঁ সময়েই স্রোতাপত্তিফল লাভ করিতে পারিত। দর্শকবৃন্দ এই অলৌকিক 
কাণ্ড দেখিয়া বিম্ময়ে কোলাহল করিতে লাগিল, করতালি দিতে লাগিল এবং 
সাতিশয় হৃষ্ট হইয়া নালাগিরির উপর এত আভরণ নিক্ষেপ করিল যে, তাহাতে 
এ হস্তীর সর্বাঙ্গ আচ্ছাদিত হইল। এই কারণে উক্ত সময় হইতে নালাগিরি 
প্ধনপাল* এই আখ্যা পাইল। * 


পরিশিষ্ট ২৮৭ 
ধনপালকের সযাগমে এ সময়ে চতুরণীতি সহজ্র জীব নির্বাণামৃত পান কর্মিল। 
শান্তা ধনপালককে পঞ্চশীলে প্রতিষ্ঠাপিত করিলেন; সে শুওঘার! ভগবানের পদরজ 
গ্রহণ করিয়া তাহা নিজের মস্তকে বিকিরণ করিল; অবনতদেহে প্রতিবর্তনপূর্ব্বক্‌ 
যতক্ষণ পৰ্য্যন্ত দশবলকে দেখা গেল, এক স্থানে অবস্থিত হইয়া তীহাঁকে প্রণাম 
করিতে লাগিল। অতঃপর সে প্রতিগমনপূর্ব্বক হস্তিশালীয় প্রবেশ করিল এবং তখন 
হইতে এমন শাস্তশিষ্ট হইল যে, আর কাহারও কোন অনিষ্ট করিল না। 
শাস্তা নিজের অভিপ্রায় লিদ্ধ করিয়া আদেশ দিলেন, যে ব্যক্তি ধনপাঁলের 
উপর ষে ধন নিক্ষেপ করিয়াছে, সেই ধন তাহাঁরই হইবে। তিনি ভাবিলেন, 
“মামি অগ্ক এক দুষ্কর অলৌকিক কাঁধ্য করিয়াছি। এই নগরে এখন পিওচর্ধ্যা 
কর! বিসদৃশ হইবে।” এইজন্য, তীর্থিকদিগের মর্দনের পর তিনি ভিক্ষুসঙ্ঘ-পক্রিবৃত 
হুইয়া রণজয়ী রাজার ন্যায় নগর হইতে নিক্ষমণপূর্কাক বেণুবনে চলিয়া গেলেন। 
নগরবাসীরাও বহু অন্নপানীয় লইয়া বিহারে গির! মহাঁদানে প্রবৃত্ত হইল। 


(গ) দেবদতভের নিরযুগমন 
[ সম্মুদদবাপিজ-জাতিক্ (৪২৬৬১ ] 


যখন অগ্রশাবকদ্বয় দেবদত্তের কতকগুলি শিষ্য লইয়া প্রতিবর্তন করিয়াছিলেন, 
তখন তিনি শোক সহ করিতে না পারিয়া মুখ হইতে উষ্চরক্ত বমন করিয়াছিলেন। 
কঠিন রোগাক্রান্ত হইয়া তিনি তথাগতের গুণ স্মরণপূর্ববক চিন্তা করিতে লাগিলেন, 
‘আমি এই নয় মাস তথাগতের অনর্থ কামনা করিতেছি; কিন্তু শান্তার মনে 
আমার সম্বন্ধে কোন পাপচিন্তা নাই; অশীতি মহাস্থবিরও আমার সম্বন্ধে কোন 
বিদ্বেষ পৌষণ করেন না? আমি স্বর্কৃতকর্ম্নের ফলে এখন অসহায় হইলাম । শাস্ত! 
নিজে, মহাস্থবিরগণ, জ্ঞাতিশ্রেষ্ঠ স্থবির রাহুল, শাক্যরাজগণ সকলেই আমাকে 
বর্জন করিয়াছেন। শান্তা যাহাতে আমাকে ক্ষমা করেন, এখন গিয়া তাহার 
উপায় দেখি৷৷ এই সঙ্কল্ন করিয়া তিনি অন্ুচরদিগকে ইঙ্গিত করিলেন; তিনি 
একখান! মঞ্চে উঠিলেন ; অনুচরেরা| উহা বহন করিয়া প্রত্যহ রাত্রিকালে যাইতে 
লীগিল। এইরূপে কিয়দ্দিন পরে তিনি কোশল রাজ্যে উপস্থিত হইলেন ৷ স্থবির 
আনন্দ শীস্তাকে সংবাদ দিলেন, “দেবদত্ত নাকি আপনার নিকট ক্ষমা পাইবার 
আশায় আসিতেছেন।” শান্তা বলিলেন, “আনন্দ, দেবদত্ত আমার দর্শনলাঁভ করিতে 
পারিবে ন? |” অতঃপর দেবদত্ত শ্রাবন্তী নগরে পৌছিলে আনন্দ আবার শীস্তাকে 


২৮৮ জাতক-মঞ্জরী 


একথা জানাইলেন। ভগবান্‌ পূর্বে যাহা বলিয়াছিলেন, এবারও তাহাই বলিলেন। 
দেবদত্ত যখন জেতবনদ্বারে জেতবনের পুক্ষরিণীর সমীপে উপনীত হইলেন, তখন 
তাহার পাপের ফলভোগ করিবার সময় আসিল। তাহার শরীরে দাহ জন্মিল; 
স্নান করিয়া জলপান করিবেন এই অভিপ্রায়ে তিনি বলিলেন, “ভদ্রগণ, মঞ্চ অবতারণ 
কর, আমি জলপান করিব।” কিন্ত তিনি অবতরণপূর্ব্বক যেমন ভূমিতে পদগ্থাপন 
করিলেন, অমনি তাহার স্বস্তিলাভের পূর্বেই এই বিশাল ধরাতল বিদীর্ণ হইল, 
এবং অবীচি হইতে ভীষণ জ্বাল! উতিত হুইয়া তাহাকে বেষ্টন করিল। তিনি 
দেখিলেন তাহার ফলভোগ করিবার সময় উপস্থিত হইয়াছে ; তিনি তথাগতের গুণ 
স্মরণপুর্ব্বক বলিলেন, 


“সুগত, পুরুষৌত্তম, দেবের প্রধান, পুণ্যচিহন দেহে ধার সহস্্প্রমাণ, 
সর্ববদর্শী, নরদম্য-সারধি,১ ভগবান;  লইনু শরণ তার সপি দেহ, প্রাণ 1” 


কিন্তু এই গাথায় বুদ্ধের শরণ লইবাঁর কালেই তিনি অবীচিতে পতিত হইলেন । 
পঞ্চশত ব্যক্তি সপরিবারে তাহার সেবা! করিত। তাহারাও তদীয় পক্ষ অবলঘ্বন- 
পূর্বক দশবলের নিন্দা করিয়াছিল এবং তাহাকে গালি দিয়াছিল; এজন্য তাহারাও 
অবীচিতে জন্মান্তর প্রাপ্ত হইল। দেবদত্ত এইরূপে পঞ্চশত কুল সঙ্গে লইয়া অবীচিতে 


প্রতিষ্ঠিত হইলেন। 


অজাতশক্রর জন্ম 
[ খুস-জ্াাতৰকু 0৩৩৮১] 


অজাতশক্রর জননী কোশলরাজের কন্যা | প্রবাদ আছে, অজাতশক্র যখন গর্ভে 
ছিলেন, তখন তাহার জননীর প্রবল সাধ জন্মিয়াছিল যে, মহারাজ বিদ্বিসারের দক্ষিণ 
জানুর রক্ত পান করিবেন।ৎ পরিচারিকাগণ জিজ্ঞাসা করিলে, তিনি তাহাদিগকে 
এই উৎকট বাসনার কথ! জানাইয়াছিলেন | যখন বিদ্বিসার ইহা জানিতে পারিলেন, 
তখন তিনি দৈবজ্ঞ ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, « মহিষীর নাকি এইরূপ দোহদ 


॥ মনুষ্য দম্য অর্থাৎ বলীবর্দস্বূপ ; একমাত্র বুদ্ধই তাহার সারথি, অর্থাৎ তাহাকে সংযত রাখিতে 
পারেন। ্‌ 
৭ তিব্বতদেশীয় বৌদ্ধগল্পে জীবকের আখ্যাক়িকাতেও এই অস্বাভাবিক সাধের উল্লেখ দেঞ্রা যায়! 


পরিশিষ্ট ২৮৯ 


জন্মিয়াছে ; ইহার পরিণাম কি, বলুন ৮ দৈবজ্ঞেরা উত্তর দিলেন, “মহারাজ, 
দেবীর গর্ভজাত সন্তান আপনার প্রাণবধ করিয়া রাজ্য গ্রহণ করিবে।” রাজা 
ভাবিলেন, ‘আমার পুত্র ষদি আমাকেই মারিয়া রাজ্য গ্রহণ করে, তাহাতে দুঃখ 
কি?” তিনি শঙ্ধদ্বার। দক্ষিণ জানু চিরিয়া সুবর্ণ-পাত্রে রক্ত ধারণ করিলেন এবং 
দেবীকে উহা পান করাইলেন। 

কিন্ত রাজ্ভী ভাবিলেন, “যদি আমার গর্ভজাত পুত্র পিতৃহত্যা করিয়। রাজ্য গ্রহণ 
করে, তবে সে পুত্রে আমার প্রয়োজন নাই।” এই কারণে তিনি গর্ভপাত করিবার 
জন্ত কুক্ষি মর্দন করাইতে ও কুক্ষিতে ওষব প্রয়োপপূর্ববক স্বেদ দেওয়াইতে লাগিলেন। 
ইহ। শুনিয়! রাজ! তাহাকে ডাকাইয়। বলিলেন, “ ভদ্রে, লোকে বলিতেছে. আমার 
পুত্র নাকি আমার প্রাণনংহার করিয়া রাঙ্য লইবে। তাহাতে ক্ষতি কি? আমি ত 
অজর ও অমর হইয়। আসি নাই। আমাকে পুত্রমুখ দেখিতে দাও. এখন হইতে 
গর্ভপাতনের জন্য আর কখনও ওরূপ অবৈধ চেষ্টা করিও না” কিন্তু রাজ্ঞী নিজের 
সঙ্কল ত্যাগ করিলেন না। তিনি তাহার পর উদ্যানে পির! কুক্ষি মর্দন করিতে 
লাগিলেন। অতঃপর রাজ! ইহাঁও জানিতে পারিলেন এবং রাজ্জীর উদ্যানগমন বারণ 
করিলেন। 

যথাকালে রাজ্ঞী পূর্ণগর্ভা হইয়া পুত্র প্রসব করিলেন। জন্মিবার পূর্বেই কুমার 
পিতৃশক্র বলিয়া পরিগণিত হইয়াছিলেন, এজন্ত নাঁযকরণদিবসে তাহার নাম রাখা হইল 
অজাতশত্র।১ তিনি কুমারোচিত আদর-যদ্বের সহিত পরিবদ্ধিত হইতে লাগিলেন। 

[ অজাতশত্র কর্তৃক বিন্বিসারের প্রাণবধ এবং তদনস্তর তাহার অনুতাপ ও 
ুদ্ধশীদনে প্রবেশ, এই সমস্ত বৃত্তান্ত সঞ্জীব-জাতকের প্রত্যুৎপন্ন বস্তুতে বণিত হইয়াছে 
(৮৩ম পৃষ্ঠ )। ] 


(খ) অজাতশক্রর সহিত কোশলরাজ প্রসেনজিতের বিবাদ 
[বডভন্কিস্তুকল্-জাতক্ ০২৮৩9] 


শান্তা জেতবনে অবস্থিতিকালে ধনুগ্রহ তিষ্য নামক এক স্থবিরকে লক্ষ্য করিয়া 
এই কথ! বলিয়াছিলেন। রাজ! প্রসেনজিতের পিতা মহাকোশল যখন রাজা 


১ পালি সাহিত্যে আরও কোন কোন শব্দের এইরূপ বিচিত্র ব্যাখ্যা দেখা যায়। যেমন, হিন্দুদিগের 
পুরন্দর (শত্রদুর্গবিনাঁশক ইন্দ্র), বৌদ্ধদিগের পুরিন্দদ, কেননা তিনি পূর্ববজম্মে পুরীতে পুরীতে বহু দান 
করিয়াছিলেন*। 

৩৭ 


২৯৩: জাতক-মঞ্জরী 


বিশ্বিসারের সহিত নিজের দুহিতা কোশলদেবীর বিবাহ দেন, তখন কন্ার স্নানচূর্ণের ১ 
ব্যয়নির্বাহার্থ লক্ষমুদ্রা আয়ের কাণীগ্রাম যৌতুক দান করিয়াছিলেন। অজাতশক্র 
যখন পিতৃহত্যা করেন, তখন কোশলদেবীও শৌকাভিভূতা হইয়! মৃত্যুমুখে পতিত 
হইয়াছিলেন। এই সমস্ত দুর্ঘটনার পর কোশলরাজ ভাবিলেন, “অজাতশক্র তাহার 
পিতার প্রাণনাশ করিল, আমার ভগিনীও পতিশোকে প্রাণত্যাগ করিলেন ; যে 
পিতৃহস্তা ও চোর, তাহাকে কাশীগ্রাম কেন দিব?” এইরূপ স্থির করিয়! তিনি 
অজাতশক্রকে কাশীগ্রাম হইতে বঞ্চিত করিলেন। তদবধি এই গ্রাম লইয়া উভয় 
রাজার মধ্যে সময়ে সময়ে যুদ্ধ হইতে লাগিল। অজীতশক্র তরুণবয়স্ক ও সমর্থ ; 
পক্ষান্তরে প্রসেনঙ্গিৎ অতিবৃদ্ধ; কাজেই প্রসেনজিৎ পুনঃ পুনঃ পরাজিত হইলেন ; 
মহাঁকোশলের অধিবাসীরাও শক্রকর্তৃক উৎপীড়িত হইতে লাগিল । 

একদিন প্রসেনজিৎ অমাত্যদিগকে জিজ্ঞাসা করিলেন, “আমি ক্রমাগতই পরাস্ত 
হইতেছি; এখন কর্তব্য কি?» তীহারা বলিলেন, “মহারাজ, শুনিয়াছি আর্যযের| 
মন্ত্কুশল; অতএব জেতবনে গিয়া তাহারা এ সম্বন্ধে কি বলেন শুনিলে ভাল হয়।” 
ইহ! শুনিয়া রাজা চরদিগকে আঁজ্ঞ। দিলেন, “তোমর! গিয়! যথাসময়ে ভিক্ষু দিগের কথা! 
গুনিয়। আইস।” চরের এই আজ্ঞামত কাজ করিবার জন্য তখনই প্রস্থান করিল। 

এই সময়ে বিহারের নিকটে এক পর্ণকুটারে উপ্ত ও ধন্ুগ্রহ তিষ্য নামক ছুই জন 
বৃদ্ধ স্থবির বাস করিতেন। ধরুগ্রহ তিষ্য রাত্রির প্রথম ও মধ্যম যামে ঘুমাইয়াছিলেন । 
তিনি শেষ যামে প্রবুদ্ধ হইয়৷ কয়েকখানি কাঠ ভাঙ্গিয়া আগুন জালিলেন এবং তাহার 
নিকটে বসিয়৷ বলিলেন, “ভদস্ত উপ্ত স্থবির!” উপ্ত বলিলেন, “কি, ভদস্ত তিথ্য স্থবির 1” 
"আপনি কি ঘুমাইতেছেন না?” না ঘুমায়! কি করিব?” “উঠিয়া বন্থন।” 
উপ্ত উঠিয়া বসিলেন। তখন তিষ্ত বলিতে লাগিলেন, “দেখুন, এই লম্বোদর কোশল- 
রাজ পূর্ণ অন্নভাণ্ড পচাইয়া৷ ফেলিতেছে। কিরূপে যুদ্ধ করিতে হয়, সে তাহার 
বিন্দুবিদর্গও জানে না। সে কেবল পরাজিতই হইতেছে এবং অর্থ দিয়! নিষ্কৃতি 
পাইতেছে।” “তাহাকে এখন কি করিতে বলেন ?” এই প্রশ্নের সময়ে রাজার 
চরেরা কুটারের পার্শ্বে উপস্থিত হইয়! স্থৃবিরদ্বয়ের কথা শুনিতে লাগিল। 

ধনুগ্রহ তিষ্য স্থবির যুদ্ধের কথা আরম্ভ করিলেন। তিনি বলিলেন, “ভদস্ত, 
ব্যহুভেদে যুদ্ধ তিন প্রকার- পদ্নব্যুহ, চক্রবাহ, শকটবাহ। অজাতশক্রকে ধরিবার 
ইচ্ছা থাকিলে কোশলবাসীদিগকে অমুক পর্বতের অভ্যন্তরে ছুইটা গিরিছুর্গে সৈন্য 


» শ্ানার্থ সুগন্ধ জল এবং সানাস্তে ব্যবহারার্থ স্গগন্ধি চূৰ্ণ (cosmetic Powder) এই পমত্ত দ্রব্যের 
ব্যয়নির্ববাহের নিমিত্ত * 


পরিশিষ্ট ২৯১ 


রাখিতে হইবে, প্রথমে দেখাইতে হইবে যেন তাহার! নিতান্ত দুর্বল ; পরে শত্রুর! 
যখন পর্বতের ভিতর প্রবেশ করিবে, তখন গিরিবস্ম রুদ্ধ করিতে হইবে, গিরিদুর্গ 
হইতে সৈল্যগণ উল্লম্ষন ও সিংহনাদ করিতে করিতে বাহির হইবে এবং পুর: 
পশ্চাৎ উভয় দিক্‌ হইতে তাহাদিগকে আক্রমণ করিবে | এরূপ করিলে স্থলে পতিত 
মৎস্ত কিংবা মুগ্টিষধ্গত মণ্ুকশীবক ধরা যেরূপ সহজ, শত্রকেও সেইরূপ অনায়াসে 
ও অন্পসময়ের মধ্যে ধর! যাঁইবে।” 

চরের ফিরিয়া গিয়া রাজাকে এই কথা জাঁনাইল। অতঃপর রাজা রণভেরী 
বাজা ইয়! যুদ্ধযাত্র! করিলেন, শকটব্যহ রচনা করিয়া অজাতশক্রকে আক্রমণ করিলেন 
এবং তাহাকে জীবিত অবস্থায় বন্দী করিয়া আনিলেন। কিন্ত শেষে সন্ধি স্থাপিত 
হইল। কোশলরাজ ভাগিনেয়ের সহিত নিজের কন্তা বজ্রকুমারীর বিবাহ দিলেন, ; 
এবং স্নানাগারের ব্যয়নির্ব্বাহার্থ সেই কাঁশীগ্রামই পুনর্ববার যৌতুক দিয়া কন্তাকে 
স্বামিগৃহে প্রেরণ করিলেন। 


প্রসেনজিতের সিংহাসনচ্যুতি ও মৃত্যু ; কপিলবস্তর ধ্বংস 
[ ভদ্দতলাল-জাতিক্ (5৬৫ 9] 


শ্রাবস্তী নগরে অনাথপিগুদের গৃহে নিয়ত পঞ্চশত ভিক্ষুর ভৌজনের ব্যবস্থা ছিল। 
বিশাখার এবং কোঁশলরাজের ভবনেও এইরূপ ভিক্ষুভোজন হইত। কিন্তু রাজভবনে 
নানারূপ উৎকৃষ্ট রসধুক্ত ভোজ্য প্রদত্ত হইলেও পরিবেষণকারীর৷ ভিচ্ষুদিগকে প্রীতির 
চক্ষে দেখিত না; সেই জন্য ভিক্ষুরা রাঁজভবনে বসিয়। আহার করিতেন না; সেখানে 
ভক্ত গ্রহণ করিয়া অনাথপিণ্ডদের, বিশাখার বা অন্ত কোন শ্রদ্ধাবান্‌ উপাসকের গৃহে 
গিয়া ভোজন করিতেন । 

একদিন রাজার নিকট বহু ভৌজ্যাপহার আসিয়াছিল। তিনি উহ! ভিক্ষুদিগকে 
দিবার জন্ত ভক্তগৃহে ২ প্রেরণ করিলেন। ভৃত্যেরা আসিয়! বলিল, “দেব, ভক্তগৃহে 
কোন ভিক্ষু নাই।* “তাহারা কেথায় গেলেন?” “তাহার! স্ব স্ব প্রিয় উপাসকের 
গৃহে বসিয়া ভোজন করেন।” ইহ! শুনিয়া রাজা প্রাতরা শগ্রহণাস্তে শীস্তার নিকটে 


>» মাতুলকন্তাকে বিবাহ কর! ক্ষত্রিয় রাঁজকুলে দোষাবহ বলিয়! গণ্য হইত না। অসিলক্ষণ- 
জাতকে (১২৬) এবং মৃদুপাণি-জাতকেও (২৬২) এইরূপ বিবাহের উল্লেখ দেখা যায়। 
২ ফে্লানে বসিয়া ভিক্ষুদিগের আহার করিবার ব্যবস্থা। ছিল। 


২৯২ জাতক-মগ্ররী 
গিহ্বা বলিলেন, “ভদন্ত, উৎকৃষ্ট ভোজন কাহাকে বলা যায়?” শান্তা বলিলেন, 
প্রীতিসহকারে প্রদত্ত দ্রব্যের ভোজনই সর্বোৎকৃষ্ট । লোকে যদি গ্রীতির সহিত কাঞ্জিক 
দান করে, তাহাও মধুর হয়।” “ভদস্ত, কীদ্ৃশ লোকের সহিত ভিক্ষুদিগের প্রীতি 
জন্মে?” “হয় স্ব স্ব জ্ঞাতিজনের সহিত, নয় শীক্যকুলের সহিত।” তখন রাজা 
ভাবিলেন, ‘আমি একটা শাঁক্যকন্তা আনিয়া তাহাকে অগ্রমহিষী করিব; তাহা 
হইলে ভিক্ষুরা আমাকে জ্ঞাতিসদৃশ মনে করিয়া আমার প্রতি গ্রীতিমান্‌ হইবেন ॥ 
অনন্তর তিনি উঠিয়! গৃহে ফিরিলেন এবং দূতমুখে কপিলবস্তুতে সংবাদ পাঁঠাইলেন, 
“আপনারা আমাকে একটী কন্তা দান করুন; আমি আপনাদের সঙ্গে বিবাহসন্বন্ধে 
আবদ্ধ হইতে ইচ্ছা! করি” দৃতদিগের কথা শুনিয়া শীক্যগণ সমবেত হইয়া মন্ত্রণা 
করিতে লাগিলেন । তাহারা বলিলেন, "আমর! কোশলরাজের আজ্ঞাধীন স্থানে বাস 
করি; তাহাকে কন্ত। দান না করিলে, তিনি জাতক্রোধ হইবেন; কিন্তু দান 
করিলেও আমাদের কুলাচার ভঙ্গ হুইবে। এ অবস্থায় কর্তব্য কি?” ইহ! 
শুনিয়া মহানাম-নামক শীক্য উত্তর দিলেন, “কোন চিন্তা নাই; আমার কন্তা 
বাসভখত্তিয়া' নাগমুগ্ডানাম়্ী দাসীর গর্ভে জন্মিয়াছে। তাহার বয়দ এখন ষোল 
বৎসর ; সে পরমস্ুন্দরী, স্থলক্ষণসম্পন্না এবং পিতৃধারায় ক্ষপ্রিয়কন্তা। তাঁহাকেই শাক্য- 
কন্যা বলিয়| প্রসেনজিতের নিকটে প্রেরণ করিব ।” “ইহা অতি উত্তম প্রস্তাব” বলিয়া 
সকল শাক্যই সম্মতি জ্ঞাপন করিলেন এবং দূতদিগকে ডাকাইয়া বলিলেন, "আমরা 
কন্তাদান করিতেছি, আপনারা এখনই তাহাকে সঙ্গে লইয়া যাত্রা করিতে পারেন ।” 
দূতেরা ভাবিলেন, “এই শীক্যেরা জাতিসম্বন্ধে অত্যন্ত অভিমানী। যে ইহাদের 
কুলজাত নহে, এমন কন্ঠাকেও হয় ত ইহারা আত্মকুলজা বলিম্না দান করিতে পারে; 
অতএব ইহাদের সঙ্গে একাসনে বসিয়া আহার করে, এমন কন্া গ্রহণ করিতে হইবে |” 
তাঁহারা বলিলেন, “বেশ, গ্রহণ করিয়া ষাইতেছি; কিন্ত যিনি আপনাদের সহিত 
একাসনে আহার করেন, এমন কন্তা গ্রহণ করিব 1” শ্াক্যগণ দৃতদিগের বাসস্থান 
নির্দিষ্ট করিয়া দিলেন এবং কি করিবেন, আবার তাহা! মন্ত্রণ! করিতে লাগিলেন । 
মহানাম। বলিলেন, “তোমরা চিন্তা করিও না; আমি ইহার উপায় করিয়া দিতেছি । 
আমি যখন ভোজনে বসিব, তখন তোমরা বাঁসভখত্তিয়াকে অলঙ্কার পরাইয়া আমার 
নিকট আনিবে এবং আমি একগ্রাস মুখে দিবামাত্র একখান! পল্র দেখাইয়া! বলিবে, 
“দেব, অমুক রাজা পত্র পাঠাইয়াছেন; তিনি কি বলিতেছেন, অমুগ্রহপূর্বাক এখনই 
তাহা শুনিতে আজ্ঞা হয়।” সকলে এই প্রস্তাবে সন্মত হইল। মহানামা ষখন 
ভোজনে বসিলেন, তখন তাহারা কুমারীকে অলঙ্কার পরাইল। মহানামা বলিলেন, 
“আমার মেয়েকে আন, সে আমার সঙ্গে আহার করুক” তাহারা বলিল; “তিনি 


পরিশিষ্ট ২৯৩ 


অলঙ্কার পরিলেই আদিবেন।* অনন্তর একটু বিলম্ব করিয়া তাহারা কুষারীকে 
মহাঁনামার নিকট লইয়া গেল। তিনি পিতার সঙ্গে আহার করিবেন ভাবিয়া সেই 
ভোজনপাত্রে হাত দিলেন। মহানাম! তাহার সঙ্গে একগ্রাস তুলিয়া মুখে দিলেন এবং 
যেমন দ্বিতীয় গ্রাস গ্রহণের জন্ত হস্ত প্রসারণ করিলেন, অমনি কয়েক ব্যক্তি তাঁহার 
সম্মুখে একখানা পত্র ধরিয়া! বলিল, “দেব, অমুক রাজা পত্র পাঠাইয়াছেন; তিনি কি 
বলিয়াছেন শুনিতে আজ্ঞা হউক |” তখন “মা, তুমি খাও” বলিয়া মহানামা দক্ষিণ 
হস্ত পাত্রে রাখিয়াই বামহত্তে পত্রখানি লইলেন এবং উহা! পড়িতে লাগিলেন । 
পত্রে কি লেখা আছে, মহানাম যেন তাহাই দেখিতে লাগিলেন; এদিকে বাসভহত্তিয়া 
ভোজন করিতে লাগিলেন। তাঁহার ভোজন শেষ হইলে মহানাম! হস্ত ও মুখ প্রক্ষালন 
করিলেন। দূতের! ভিতরের ব্যাপার জানিতে পারিলেন না; তাহাদের ঞ্রুব বিশ্বাস 
জন্মিল যে, বালভখত্তিয়া মহানামার কন্তা | 

মহানাম। কন্তাকে মহাসমারোহে প্রেরণ করিলেন। দূতগণ তাঁহাকে শ্রাবস্তীতে 
লইয়া রাজাকে বলিলেন, “এই কুমারী সৎকুলজীতা; ইনি মহানামার কন্তা |” রাজা 
তুষ্ট হইয়া সমস্ত নগর সুসজ্জিত করাইলেন এবং বাসভখত্তিয়াকে রত্বরাশির মধ্যে 
বসাইয়৷ অগ্রমহিষীর পদে অভিষিক্ত করিলেন। বাসভখত্তিয়া রাজার প্রিয়া ও 
চিত্ততোষিণী হইলেন। অচিরে তাহার গর্ভসঞ্চার হইল; গর্ভরক্ষার্থ যে যে কার্য 
আবশ্যক, রাজার আদেশে সমস্ত সম্পাদিত হইল; বাসভখত্তিয়া দশ মাস পরে এক 
নুবর্ণবর্ণ পুত্র প্রসব করিলেন । এই কুমারের নামকরণ-দিবসে রাজা নিজের পিতামহীর 
নিকট লোক পাঠাইয়া জিজ্ঞাসা করিলেন “শীক্যরাজকন্য' বাসভখত্তিয়া একটা পুত্র 
প্রসব করিয়াছেন; ইহার কি নাম রাখ! হইবে ?” যে অমাত্য এই কথা॥জানিবার জন্ত 
গিয়াছিলেন তিনি একটু বধির ছিলেন। রাঁজপিতামহী তাহার কথা শুনিয়া বলিলেন, 
“বাসবখত্তিয়ার যখন পুত্র হয় নাই, তখনই. তিনি সকলের উপর প্রাধান্ত লাভ 
করিয়াছিলেন; এখন তিনি রাজার আরও বল্লভা হইবেন ।” বধির অমাত্য “বল্লভা” 
শব্দটা ভালরূপে শুনিতে পারিলেন না; তিনি ভাবিলেন রাজপিতামহী বুঝি “বিডুড়ভ 
এই নাম উচ্চারণ করিয়াছেন। অতএব তিনি রাজার নিকট গিয়া বলিলেন, “মহারাজ, 
কুমারের “বিডুড়ভ' এই নাম রাখুন ।” রাজা ভাবিলেন, ইহা বুঝি তাহার কুলদত 
কোন প্রাচীন নাম; অতএব কুমারের বিডুড়ভ নামই রাখা হইল | » 

অতঃপর কুমার পদোচিত আদর-যত্বের সহিত লালিত-পালিত হইতে লাগিলেন । 
তাহার বয়ন্‌ যখন সাত বৎসর, তখন অন্ত রাজপুভ্রদিগের মাতামহকুল হইতে কৃত্রিম 


i » পালি ‘বিড় ডৃভ’ ; সংস্কৃত “বিরূচব” | 


২৯৪ জাতক-মঞ্ররা 


হস্তী, অশ্ব ইত্যাদি ক্রীড়নক উপহার-স্বরূপ আসিতে দেখিয়া তিনি একদিন বাসভ- 
খত্তিয়াকে জিজ্ঞাসা করিলেন, “মা, অন্তের মাতামহালয় হইতে কত উপহার আসিয়! 
থাকে; আমাকে:ত কেহ কিছু পাঠায় না| তোমার কিমা বাপ নাই?” বাসভ- 
খত্তিয়া বলিলেন, “বৎস, তোমার মাতামহবংশ শীক্যদিগের রাজা । তাহারা দূরে 
থাকেন বলিয়া কিছু পাঠাইতে পারেন না।” ইহার পর বিডুড়ভের বয়স্‌ যখন ষোল 
বৎসর হইল, তখন তিনি একদিন তাহার মাতীকে বলিলেন, “আমার একবার মাতাঁ- 
মহালয় দেখিতে ইচ্ছ! হয় ।” বাসভখত্তিয়া বলিলেন, “না, বৎস, সেখানে গিয়া কি 
করিবে ?* কিন্তু তিনি নিষেধ করিলেও কুমার পুনঃ পুনঃ এই প্রার্থনা করিতে 
লাগিলেন। তখন বাসভখত্তিয়া অগত্যা সম্মতি দিলেন-_-বলিলেন, “তবে যাও |» 

তখন বিডুড়ভ পিতার অনুমতি লইয়া মহাঁসমীরোহে যাত্রা করিলেন। বাসভখত্তিয় 
মহাঁনামাকে অগ্রেই পত্রদ্বারা জানাইলেন, “ আমি এখানে বেশ সুখে আছি। আমার 
গুরুজন যেন ইহাকে কোন গুপ্তকথা না বলেন।” বিডুড়ভের আগমনসংবাদ 
পাইয়! শীক্যগণ অল্পবয়স্ক কুমারদিগকে জনপদে পাঠাইয়া দিলেন, কেননা শাক্যবংশীয় 
কেহই তীহাকে প্রণাম করিতে পারিবেন না। 

এদিকে বিডুড়ভ কপিলবস্ততে পৌছিলেন। তাহার অভ্যর্থনার জন্ত শাক্যগণ 
স্থাগারে সমবেত হইলেন। সেখানে লোকে, ইনি আপনার মাতামহ, ইনি 
আপনার যাতুল, এই বলিয়া সকলের সহিত তাহার পরিচয় করিয়া দিল। তিনি 
বিচরণ করিয়া একে একে তীাহাদিগের সকলকে প্রণাম করিলেন | প্রণাম করিতে 
করিতে তাহার পৃষ্ঠে ব্যথা হইল। কিন্তু কেহই তীহাকে প্রণাম করিল না| ইহাতে 
বিস্মিত হইয়া! তিনি জিজ্ঞাসা করিলেন, * আমাকে প্রণাম করিতে পারে, এমন কেহ 
কি নাই?” শীক্যগণ বলিলেন, « বৎস, যাহার! তোমার কনিষ্ঠ, তাহারা জনপদে 
গিয়াছে ।” অনন্তর তাহার! অতি যদ্বের সহিত বিডুড়ভের আহারাদির ব্যবস্থা 
করিলেন। 

বিডুড়ভ কপিলবস্তত্তে কয়েকদিন; বাস করিয়া মহাসমারোহে নিঙ্কান্ত হইলেন। 
অনস্তর এক দাসী, তিনি সংস্থাগারে যে ফলকাসনে বসিয়াছিলেন, তাহ! হুপ্ধমিশ্রিত 
জলে ধৌত করিতে গিয়া রঢ়ভাবে বলিল, « বাসভখত্তিয়া দাসীর পুত্র এই আসনে 
বসিয়াছিল।” বিডুড়ভের একজন অনুচর ভ্রমক্রমে একখানা অস্ত্র ফেলিয়া গিয়াছিল। 
সে উহা লইতে গিয়া, দাসী বিডুড়ভের প্রতি অবজ্ঞাস্চক যে কথা বলিয়াছিল তাহা 
শুনিতে পাইল। সে জিজ্ঞাসা করিয়| প্রকৃত রহস্ত জানিতে পাইল__গুনিল যে, 
বাঁসভখত্তিয়া মহানামার ওরসে এক দাসীর গর্ভে জন্মিয়াছেন। সে গিয়৷ সৈনিকপুরুষ- 
দিগকে এই কথা বলিল। তখন, পবাসভখত্তিয়া নাকি দাসীকন্তা” এই কঞ্চা লইয়া 


পরিশিষ্ট ২৯৫ 


মহাকোলাহল হইল। তাহা ॥শুনিয়া কুমার প্রতিজ্ঞা করিলেন, “ইহারা আমি “যে 
আসনে বসিয়াছিলাম তাহা ক্ষীরোদকে ধৌত করুক ; আমি রাজ্যে প্রতিষ্ঠিত হইয়া 
ইহাদের গলরক্তে আবার এই।আসন ধৌত করিব । 

বিডুড়ভ-শ্রাবস্তীতে ফিরিলে অমাত্যের! রাজাকে সমস্ত বৃত্তান্ত জানাইল| তাহাকে 
দাসীকন্যা দিয়াছেন বলিয়। রাজ! শাক্যদিগের প্রতি জাতক্রোধ হইলেন॥.. তিনি 
বাসভখত্তিয়। ও:কুমারকে যে ধনাদি দান করিতেন, তাহা রহিত] করিলেন ; দাঁসদাসী- 
দিগকে লোকে যাহা দেয়, কেবল তাহাই দেওয়াইতে লাগিলেন। 

ইহার কিছুদিন [পরে শান্তা রাজভবনে গিয়া আসন গ্রহণ করিলেন। রাজা 
তাহাকে প্রণাম করিয়া বলিলেন ; * ভদস্ত, আপনার জ্ঞাতিরা, শুনিলাম,,আমাকে 
দাঁসীকন্তা দান করিয়াছেন । কাজেই আমি ইহাকে এবং ইহার পুত্রকে যে বৃত্তি 
দিতাম, তাহা||বন্ধ করিয়াছি ; দাসদাসীরা যাহা পাইবার উপযুক্ত, কেবল তাহাই 
দেওয়াইবার ব্যবস্থা করিয়াছি।” ইহা শুনিয়া শান্ত! বলিলেন, “ মহারাজ, শাক্যেরা 
অন্যায় কাজ করিয়াছেন; কন্যাদান করিতে হইলে সজাতীয়া কন্তা দান করাই 
কর্তব্য। তবে একটা কথা বলিবার আছে। বাসভখত্তিয়। ক্ষত্রিয়ের ওঁরসজাতা 
এবং ক্ষত্রিয়ের গৃহে মহিষীপদে অভিষিক্ত । বিডুড়ভও ক্ষত্রিয়রাজের ওরস পুত্র। 
মাতৃগোত্রে কি আপিয়া যায়? পিতৃগোত্রই আভিজাত্যের প্রমাণ, ইহ! ;ভাবিয়া 
প্রাচীন পণ্ডিতেরা এক দরিদ্র কাষ্ঠহাঁরিণীকে মহিষীপদে বরণ করিয়াছিলেন এবং 
তাহার গর্ভজাত পুত্র দ্বাদশযোজনবিস্তৃত বারাণসী নগরে রাজপদ লাভ করিয়। 
কা্ঠবাহন রাজ|নামে বিখ্যাত হইয়াছিলেন।*” ইহা বলিয়া শান্তা রাজাকে কাষ্ঠহারি- 
জাতক («যম পৃষ্ঠ) শুনাইলেন। রাজা ধর্মকথা শুনিয়া.চিত্ত-প্রসাদ লাভ করিলেন এবং 
পিতৃগোন্রই আভিজাত্যের প্রমাণ, ইহ! বুঝিতে পারিয়া বাঁসভখত্বিয়া ও তাহার 
পুত্রের জন্য পূর্বববৎ বৃত্তিপ্রভৃতির ব্যবস্থ। করিলেন। 

কোশলরাজের সেনীপতির নাম ছিল বন্ধুল। তাহার স্ত্রী মল্লিক! বন্ধ্যা ছিলেন 
বলিয়। তিনি তাহাকে বলিলেন, “তুমি পিত্রালয়ে গিয়া থাঁক।” অনস্তর তিনি 
মল্লিকাঁকে কুশীনগরে পাঠাইয়! দিলেন | মল্লিক! ভাবিলেন, “ শাস্তাকে দেখিয়া যাইব |” 
তিনি জেতবনে প্রবেশ করিয়া তথাগতকে প্রণিপাতপূর্ববক একান্তে উপবিষ্টা হইলেন । 
তখন তথাগত জিজ্ঞাসা করিলেন, “তুমি কোথায় ষাইতেছ ?% « আমার স্বামী 
আমাকে পিত্রালয়ে পাঠাইতেছেন।” “কেন ?* «আমি বন্ধ্যা বলিয়া।” প্যদি ইহাই 
কারণ হয়, তবে তোমার গমনের প্রয়োজন নাই; তুমি ফির 1” এই কথায় অতিমাত্র 
তুষ্ট হইয়! মল্লিকা শীস্তাকে প্রণিপাঁতপূর্ববক পতিগৃহে ফিরিলেন। বন্ধুল জিজ্ঞাসিলেন, 
“ফিরিলেঞ্ষে ?” “দশবল আমাকে ফিরিতে বলিয়াছেন ।” বন্ধুল বলিলেন, “তথাগত, 


২৯৬ - জাতক-মঞ্জরী 


বোধ হয়, ইহার কোন সঙ্গত কারণ দেখিতে পাইয়াছেন, |” অনন্তর মল্লিকা অচিরে 
গর্ভধারণ.করিলেন ; তাহার দোহদ জন্মিল; তিনি স্বামীকে বলিলেন, “আমার দোহা 
জন্মিয়াছে।” “কি দোহদ?” “আমার ইচ্ছা হইতেছে, যে মঙ্গলপুক্ষরিণীর জলে 
বৈশীলীর গণরাজদিগের অভিষেক হুইয়! থাকে, তাহাতে অবতরণ করিয়া সান করি 
ও জল খাই।” সেনাপতি “তাহাই হইবে” বলিয়া সহত্র ধনুর তুল্যবল এক ধনু গ্রহণ 
করিলেন, মল্লিকীকে রথে তুলিয়া শ্রাবন্তী হইতে নিষ্র্রান্ত হইলেন এবং রথ চালাইয়া 
বৈশীলীতে প্রবেশ করিলেন। 

এই সময়ে লিচ্ছবিদিগের অর্থবর্ম্মান্রশাসক মহালি * নামক এক অন্ধ ব্যক্তি নগর- 
দ্বার সমীপে বাস করিতেন। তিনি বন্ধুলসেনাপতির সহিত একই আচার্যাগৃহে বিদ্যা 
শিক্ষা করিয়াছিলেন । দ্বারের গোবরাটে যখন বন্ধুলের রথ প্রতিহত হইল, তখন 
সেই শব্দ শুনিয়া তিনি বলিলেন, “ এ শব্দ বন্ধুল মল্লের রথের । আজ লিচ্ছবিদিগের 
মহাভয়ের কারণ উপস্থিত হইয়াছে ।* 

মঙ্গলপুষ্করিণীর ভিতরে-বাহিরে বলবান্‌ প্রহরী থাকিত) উহার উপরে লৌহজাল 
বিস্তৃত থাকিত ; এই জন্তু তাহাতে পাখীটা পৰ্য্যন্ত যাইতে পারিত না। সেনাপতি 
রথ হইতে অবতরণপূর্ববক খডাঘাতে রক্ষীদিগকে দূর করিয়া দিলেন, লৌহজাল ছেদন 
করিলেন, ভিতরে গিয়া ভার্ধ্যাকে স্নান ও জল পান করাইলেন, স্বয়ং গ্নান করিয়া 
মল্লিকাকে রথে তুলিলেন এবং নগর হইতে নিক্্রমণপূর্ববক রাজপথে উপস্থিত হইলেন । 
এদিকে রক্ষকেরা গিয়| লিচ্ছবিদিগকে এই সংবাদ দিল। লিচ্ছবিরাজের!, শুনিয়! 
অতিমাত্র ক্রুদ্ধ হইলেন এবং তাহাদের মধ্যে পঞ্চশত ব্যক্তি পঞ্চশত রথে আরোহণ 
করিয়! বন্ধুলমল্লকে ধরিবাঁর জন্ত বাহির হইলেন। তাহারা প্রথমে মহালিকে এই কথা 
জানাইলেন ; মহালি বলিলেন, “তোমরা যাইও না; বন্ধল একাই তোমাদের সকলকে 
বধ করিবেন।” তাহার! বলিলেন, “আমরা যাইবই যাইব।* “যদি একান্তই যাও, 
তবে যেখানে দেখিবে একটা চক্রের নাভি পর্য্যন্ত মৃত্তিকাঁর মধ্যে প্রবেশ করিয়াছে, 
সেই স্থান হইতে ফিরিবে। যদি তাহা না কর, তবে যেখানে গিয়া সম্মুখে বজ্ধ্বনির 
ন্যায় ধ্বনি শুনিবে, সেখান হইতে ফিরিবে; যদি তাহাঁও না কর, তবে যেখানে 
তোমাদের রথের ধুরে ছিদ্র দেখিতে পাইবে, সেখান হইতে ফিরিবে ; ইহার পর আর 
অগ্রসর হইও না|” তাহারা মহালির কথামত প্রতিবর্তন না করিয়! বন্ধুলের অন্ুধাবনই 
করিতে লাগিলেন । তাহাদিগকে দেখিয়া মল্লিকা বলিলেন, “স্বামিন, অনেকগুলি 
রথ দেখা যাইতেছে |” বন্ধুল বলিলেন, “বেশ, যখন সবগুলি একখানা রথের স্তায় 


১ অথব। “মহালিচ্ছবি।” 


পরিশিষ্ট ২৯৭ 


দেখা যাইবে তখন জানাইবে |” অনন্তর যখন শ্রেণীবদ্ধ রথগুলি একখান! রথের 
সায় প্রতীয়মান হইতে লাগিল, তখন মল্লিক! বলিলেন, *স্বামিন্‌ কেবল একখানা রথের 
অগ্রভাগ দেখা যাইতেছে ।” “তবে তুমি অশ্বরশ্মি ধর |” ইহা বলিয়া তিনি মল্লিকার 
হস্তে রশ্মি দিলেন এবং নিজে রথে দীড়াইয়! ধন্ুকে জ্যা আরোপণ করিলেন ; অমনি 
তাহার রথচক্র নাভি পর্যন্ত মৃত্তিকায় প্রোথিত হইল। লিচ্ছবির! সেখানে গিয়া উহা 
দেখিতে পাইলেন, কিন্তু প্রতিনিবৃত্ব হইলেন ন!। বন্ধুল কিয়দ্দ,'র অগ্রসর হইয়া! ধমুকে 
টক্কার দিলেন) উহা! বজ্রধ্বনির প্তায় শ্রুত হইল; কিন্ত লিচ্ছবিরা সেখান হইতেও 
ফিরিলেন না, অনুধাবন করিয়াই চলিলেন। অনন্তর বন্ধুল রথে দড়াইয়৷ একটা শর 
নিক্ষেপ করিলেন ) উহা! সেই পঞ্চশত রথের অগ্রভাগ বেধ করিল, এবং ওঁ পঞ্চশত 
রাজার প্রত্যেকের দেহে যে অংশে কটিবন্ধ-গ্রস্থি ছিল, সেই অংশ বেধ করিয়া! পৃথিবীতে 
প্রবেশ করিল! কিন্তু রাজার! যে বিদ্ধ হইয়াছেন তাহা বুঝিতে পারিলেন ন; 
তাহার “তিষ্ঠ* “তিষ্ঠ* বলিয়া অনুধাবন করিয়াই চলিলেন। বন্ধুল রথ থামাইয়া 
বলিলেন, “তোমর! মৃত) মৃতের সহিত আমার যুদ্ধ হইতে পারে না।” “কি! 
আমাদের মত লোকে মৃত ! এ নূতন কথা বটে ।” “বিশ্বাস না হয়, তোমাদের মধ্যে 
যে সর্বাগ্রে আছ, তাহার কটিবন্ধ খোল ।” অগ্রবর্তী ব্যক্তি তাহাই করিলেন এবং 
খুলিবামাত্র প্রাণত্যাগ করিয়া পতিত হইলেন। তখন বন্ধুল বলিলেন, “তোমাদের 
সকলেরই এই দশা! ; এখন স্ব স্ব গৃহে গিয়া যেরূপ ব্যবস্থা! করা কর্তব্য তাহা কর, 
দারাপুত্ৰৰকে উপদেশ দাও এবং বন্মাদি খোল।” লিচ্ছবিরাজেরা এই ভাবে প্রাণত্যাগ 
করিলেন। ? 

অতঃপর বন্ধুল মল্লিকাকে লইয়া শ্রীবস্তীতে ফিরিলেন। মল্লিকা একে একে 
ষোল বার যমজ পুত্র প্রসব করিলেন | এই কুমারের সকলেই বলবান্‌ ও সর্বববিদ্তা- 
বিশারদ হইলেন। ইহাদের প্রত্যেকের এক সহস্র অনুচর ছিল; ইহারা যখন পিতার 
সহিত রাজভবনে যাইতেন, তখন ইহাদের দ্বারাই রাজাঙ্গন পূর্ণ হইত । একদিন একটা 
মিথা। মকন্দমায় পরাজিত হইয়া কয়েক জন লোক বন্ধুলকে দেখিবামাত্র মহাচীৎকার 


> ইংরাজী অনুবাদক এই প্রসঙ্গের অনুরূপ দুইটী আখ্যাঁয়িক! দিয়াছেন । প্রথমটাতে দেখা যার, 
ঘাতক এমন কৌশলে এক ব্যক্তির শিরশ্ছেদ করিয়াছিল যে, হত ব্যক্তি তাহা বুঝিতে পারে নাই। অনন্তর 
সে যেমন নস্ত গ্রহণ করিল, অমনি হাঁচি দিতে গিয়া তাহার মাঁথাট! পড়িয়া গেল। দ্বিতীয় আখ্যায্নিকায় 
আছে যে, বিবাদ করিতে করিতে একজন এমন কৌশলে তাহার প্রতিদ্বন্বীকে তরবারি দিয়া দ্বিথগ্ডিত 
করিল যে, দে তখনও বসির! কলহ করিতে লাগিল! অনভ্তর দে যেমন যাইবার জন্য উঠিতে চেষ্টা করিল, 
অমনি তাহাঁর শরীরের ছুই খণ্ড ছুই দিকে পড়িয়া! গেল। 
৩৮ 


২৯৮, জীতক-মঞ্ররী 


করিতে করিতে জানাইল যে, বিচারকেরা মিথ্যা অভিযোগকারীদিগের পক্ষপাতী 
হইয়াছেন। তখন বন্ধুল বিচারগৃহে গিয়া তথ্যান্ুসন্ধীন করিলেন, এবং যাহার ধন 
তাহাকেই দেওয়াইলেন। ইহাতে সমবেত লোকে মহাশব্দে তাহাকে সাধুকার দিতে 
লাগিল। রাজা ব্যাপার কি জিজ্ঞাসা করিলেন এবং সমস্ত বৃত্তান্ত শুনিয়া এত তুষ্ট 
হইলেন যে, অন্ত সকল অমাত্যকে দুর করিয়া বন্ধলকেই বিনিশ্চয়ের ক্ষমতা দিলেন। 
বন্ধুল তদবধি বিনাপক্ষপাঁতে বিচার করিতে লাঁগিলেন। কিন্তু ইহাতে তৃতপূর্বব 
বিচারকদিগের উৎকোচলাভের পথ রুদ্ধ হইল ; তাহাদের আয় কমিয়া গেল। তাহার! 
বন্ধুলের বিরুদ্ধে রাজার মন ভাঙ্গাইতে প্রবৃত্ত হইলেন--বলিতে লাগিলেন, “বন্ধুল নিজেই 
রাজপদ্গ্রহণের অভিসন্ধি করিয়াছেন। রাজা তাহাদের কথা বিশ্বাস করিলেন, 
কিছুতেই নিজের চিত্তকে সন্দেহবিমুক্ত করিতে পারিলেন না। তিনি ভাবিলেন, 
‘বন্ধুলকে ষদি এখানেই বধ করি, তবে লোকে আমার নিন্দা করিবে ।, এজন্ত তিনি 
কতকগুলি লোক নিযুক্ত করিয়া প্রত্যন্ত প্রদেশে উপদ্রব ঘটাইলেন এবং বন্ধুলকে 
ডাকাইয়া বলিলেন, "গুনিতেছি, প্রত্যস্তে নাকি বিদ্রোহ উপস্থিত হইয়াছে; তুমি 
তোমার পুভরদিগকে সঙ্গে লইয়া সেখানে যাও এবং দন্ত্যদিগকে ধরিয়া আন।” তিনি 
বন্ধুলের সঙ্গে পর্য্যাপ্ত পরিমাণে আরও মহাষোধ পাঠাইলেন এবং তাহাদিগকে বলিয়া 
দিলেন, “ইহার এবং ইহার বত্রিশ জন পুত্রের মাথা কাটিয়। আনিবে।” বন্ধুল 
প্রত্যন্তে যাইতেছেন শুনিয়াই রাজা ষে সকল দন্থ্য নিযুক্ত করিয়াছিলেন, তাহার! 
পলায়ন করিল। বন্ধুল প্রত্যন্তবাসীদিগকে স্ব স্ব বাসস্থানে পুনঃ স্থাপিত করিয়া এবং 
তাহাদিগকে নির্ভয় করিয়! প্রতিগমন করিলেন। অনন্তর, তিনি যখন রাজধানীর 
অদূরে উপস্থিত হইলেন, তখন সেই মহাঁষোধগণ তাহার এবং তদীয় দ্বাত্রিংশ পুত্রের 
শিরশ্ছেদ করিল। 

সেই দিন মল্লিকা অগ্রশ্রীবকণ্য়প্রমুখ পঞ্চশত ভিক্ষু নিমন্ত্রণ করিয়াছিলেন। 
পূর্ববাহ্েই তাহার নিকট পত্র আসিল ষে, স্বামীর ও পুজ্রদিগের শিরশ্ছেদ হুইয়াছে। 
কিন্ত এই দুঃসংবাদ পাইয়াও তিনি কাহাকেও কিছু বলিলেন না; তিনি পত্রখানি 
কটিদেশে বাখিয়! ভিক্ষুদিগের পরিচর্য্যা করিতে লাগিলেন। তাহার পরিচারিকা 
ভিক্ষুদিগকে ভাত দিবার পর ঘ্বতের কলসী আনিবার কালে উহা স্থবিরদিগের সম্মুখে 
ভাঙ্গিয়া ফেলিল। তাহা দেখিয়া ধর্মসেনাপতি * বলিলেন, “চিন্তার কারণ নাই ; যাহা 
ভঙ্গুর তাহাই ভাঙ্গিয়াছে।” তখন মল্লিক কটিদেশ হইতে পত্রথানি বাহির করিয়া 
বলিলেন, “লোকে আমাকে এই পত্রে জানাইয়াছে যে, আজ আমার বত্রিশটা পুত্রের 


> সারিপুভ্রকে ‘ধর্ম্মসেনাপতি’ বলা হইত। ৪ 


পরিশিষ্ট ২৯৯ 
ও স্বামীর শিরশ্ছেদ হইয়াছে । যখন ইহা শুনিয়াও শোকগ্রস্ত হই নাই, তখন 
দ্বৃতকলসী ভাঙ্গিয়াছে বলিয়া! চিন্তিত হইব কেন?” তখন ধর্মসেনাপতি সুত্রনিপাত 
হইতে, “অনিমিত্ব অজ্ঞাত” ইত্যাদি গাথাগুলি বলিয়া আসন হইতে উখিত হইলেন ; 
এবং ধর্ম্মদেশনপূর্ব'ক বিহারে প্রতিগমন করিলেন। মল্লিকাও পুত্রবধুদিগকে ভাকাইয়া 
বলিলেন, "তোমাদের নিরপরাধ পতিরা স্ব স্ব পূর্বজন্মার্জিত কর্মফল পাইয়াছে ; 
অতএব শোক করিও না; রাজার উপরেও যেন তোমাদের মনে বিদ্বেভাব 
না জন্মে।” রাজার চরের! ইহ! শুনিয়া, তাহার! যে নিরপরাধ, রাজাকে এ কথা 
জানাইল। ইহাতে অন্ুতপ্ত হইয়া রাজ! মল্লিকার গৃহে গমন করিলেন এবং তাহার 
ও তদীয় পুত্রবধূদিগের নিকট ক্ষমা প্রার্থনা করিয়া মল্লিকাকে বর দিতে চহিলেন। 
মল্লিকা বলিলেন, “মহারাজ যখন বর দিতে চাহিলেন, তখন উহা! গ্রহণই করিলাম ।” 
অনন্তর রাজ! চলিয়া গেলে তিনি প্রেতপিণ্ড দান করিলেন এবং স্বানাস্তে রাজার নিকট 
গিয়া বলিলেন, “মহারাজ, আপনি বর দিতে চাহিয়াছেন; আমার অন্ত বরে প্রয়োজন 
নাই ; আমি এবং আমার বত্রিশটা পুত্রবধূ স্ব স্ব পিত্রীলয়ে যাইতে পারি, এই অনুমতি 
দিন।” রাজা ইহাতে সন্মতি দিলেন। মল্লিকা পুক্রবধূদিগকে স্ব স্ব পিতৃগৃহে প্রেরণ 
করিলেন এবং নিজে কুশীনগরে নিজের পিত্রালয়ে গেলেন। অতঃপর রাজ! বন্ধুলের 
ভাগিনেয় দীর্ঘ কারায়ণকে ২ সৈনাপত্য প্রদান করিলেন। “এই রাজা আমার মাতৃলকে 
বধ করিয়াছেন ভাবিয়া দীর্ঘ কারায়ণ রাজার দোষ অনুসন্ধান করিয়৷ বেড়াইতে 
লাগিলেন। 
নিরপরাধ বন্ধুলের প্রাণসংহারের পর রাজা অন্থৃতাপানলে দগ্ধ হইতে লাগিলেন; 
তাঁহার চিত্তে শান্তি ছিল না; রাজ্যে সুখ ছিল না। তখন শাস্ত। শাক্যদিগের 
উড়ুম্পনামক নগরের নিকটে বাস করিতেছিলেন। রাজা সেখানে গিয়া উদ্যানের 
অনতিদূরে স্বন্ধীবার স্থাপন করিলেন, অল্পমাত্র অনুচর সঙ্গে লইয়া শাস্তাকে বন্দনা 
করিবার জন্য বিহারে গমন করিলেন এবং কারায়ণের হস্তে পঞ্চরাজচিহ্ন দিয়া একাকী 
গন্ধকুটীরে প্রবেশ করিলেন । 


১ হ্ুত্রনিপাত, মহাবর্গ, ৫৭৪। ইহ! শঙ্যন্ত্র নামে বিদিত। ইহার প্রথম গাঁথ। এই :-- 

অনিমিত্বং অনঞ ঞাঁতং মচ্চানং ইধ জীবিতং। কসিরং চ পরিত্বং চ তং চ দুক্খেন সঞ্ঞ তং ॥ 
( মরণশীল জীবের ইহজীবন নিমিত্তহীন, অজ্ঞাত, ক্লেশদারক, ক্ষণস্থায়ী ও ছুঃখসস্কুল। নিমিত্তহীন অর্থাৎ 
যাহার উপর আমাদের কোনরূপ ক্ষমতা প্রয়োগের শক্তি নাই)। 

২ উদীচ্য বৌদ্ধ-দাহিত্যে ইহার নাম দীর্ঘ চারায়ণ। 


৩০০ জাতক-মঞ্জরী 


রাজ! গন্ধকুটীরে প্রবেশ করিলে কারায়ণ রাজচিহ্নগুলি লইয়া বিডুড়ভকে রাজ! 
করিলেন এবং প্রসেনজিতের জন্ত কেবল একটা অশ্ব এবং একজন পরিচারিক! রাখিয়া 
শীবস্তীতে চলিয়া গেলেন | 

প্রসেনজিৎ শান্তার সহিত প্রিয়সংলপন-পূর্ব্বক স্কন্ধাবারে ফিরিয়া দেখিলেন, তাহার 
সেনা চলির! গিয়াছে । তিনি সেই পরিচারিকাকে জিজ্ঞাসা করিয়া সমস্ত বৃত্তান্ত জানিতে 
পাঁরিলেন এবং ভাগিনেয়কে ১ আনয়ন করিয়া বিডুড়ভকে বন্দী করিবেন, এই উদ্দেশ্যে 
রাজগৃহাভিমুখে যাত্রা করিলেন। তিনি রাত্রিকালে রাজগৃহে উপস্থিত হইয়। দেখিলেন, 
নগরঘার রুদ্ধ হইয়াছে; কাজেই বহিঃস্থ একট! গৃহে শয়ন করিলেন এবং বাতাতপ- 
ক্লাস্তবশতঃ রান্রিকালেই মৃত্যুমুখে পতিত হুইলেন। রাত্রি প্রভাত হইলে, 
“কোশলনরেন্ত্র অনাথ অবস্থায় দেহত্যাগ করিয়াছেন* বলিয়া পরিচারিক1 ক্রন্দন 
করিয়া উঠিল! লোকে অজাতশক্রকে এই সংবাদ দিল। তিনি মহাসযারোহে 
মাতুলের শরীরকৃত্য সম্পাদন করিলেন । 

বিডুড়ভ রাজ্যলাভ করিয়া পূর্বশক্রতা স্মরণপূর্ব্বক শীক্যকুল নির্মল করিবার 
অভি প্রায়ে মহতী সেনাসহ কপিলবস্তর দিকে যাত্রা করিলেন। এ দিন প্রত্যুষকালে 
শান্ত ত্ৰিভুবন পর্যযবলোকন করিতেছিলেন। তিনি দেখিলেন যে, তাহার জ্ঞাতিকুল 
বিনষ্ট হইতে যাইতেছে । তিনি স্থির করিলেন যে, জ্ঞাতিজনের প্রতি দয়া প্রদর্শন 
অবশ্তকর্তব্য | তিনি পূর্বাহ্ণ ভিক্ষায় বাহির হইলেন, ভিক্ষাচর্য্যান্তে গন্ধকুটারে 
গিয়া সিংহশধ্যায় শয়ন করিলেন এবং সায়াহুকালে আকাশপথে করিলবস্তুতে 
গিয়া, একট! স্বল্পচ্ছায় বৃক্ষমূলে উপবেশন করিলেন। ইহার অনতিদূরে বিড়ুড়ভের 
রাজ্যের সীমায় একটা সান্দ্রচ্ছায় প্রকাণ্ড ন্যগ্রোধ বৃক্ষ ছিল। বিড় ড়ভ শাস্তাকে 
দেখিয়া তাহার নিকটে গেলেন এবং প্রণিপাতপূর্ধ্বক জিজ্ঞাসা করিলেন, “ভদস্ত, 
এই গরমের সময় কি কারণে স্বল্পচ্ছায় বৃক্ষটার মূলে বসিয়া আছেন; চলুন, এ 
সান্ত্রচ্ছায় বৃক্ষের মূলে বঙ্গুন গিয়া ।” শীস্তা বলিলেন, “কোন প্রয়োজন নাই, 
মহারাজ। জ্ঞাতিজনের ছাঁয়াই সর্বাপেক্ষা শীতল ।” বিড়ুড়ভ ভাবিলেন, “শান্ত! 
জ্ঞাতিগণের রক্ষার্থ আগমন করিয়াছেন।” তিনি শাস্তাকে প্রণাম করিয়! শ্রীবস্তীতে 
ফিরিয়া গেলেন। শাস্তাও আকাশপথে জেতবনে প্রতিগমন করিলেন। কিন্তু 
বিড়ুড়ভ শীক্যদিগের অপরাধ ভুলিতে পারিলেন না। তিনি দ্বিতীয় বার অভিযানে 
বাহির হইলেন; কিন্তু সেবারেও শাস্তাকে সেখানে দেখিয়া রাজধানীতে ফিরিয়া 
গেলেন। তাহার তৃতীয় বারের চেষ্টাও এইরূপ বিফল হুইল! কিন্ত যখন তিনি 


১ অজাতশব্রেকে । ৬. 


পরিশিষ্ট ৩০১ 


চতুর্থ বার যুন্ধধাত্রা করিলেন, তখন শান্তা শীক্যদিগের পূর্ববকৃত কর্ম্ম বিচারপূর্ব্বক 
দেখিলেন, তাহার! নদীতে বিষ প্রক্ষেপ করিয়া যে পাপ সঞ্চয় করিয়াছিলেন, 
কিছুতেই তাহার ফল এড়াইতে পারিবেন না। এইজন্ত তিনি চতুর্থবারে কপিলবস্তূতে 
গেলেন না। রাজা বিডুড়ভ স্তন্তপায়ী শিশুপর্য্স্ত সমস্ত শাক্যের প্রাণসংহারপূর্ব্বক 
তাহাদের গলরক্তে সেই ফলকাসন ধৌত করাইলেন; এবং এইরূপে প্রতিহিংসা 
চরিতার্থ করিয়া শ্রাবস্তীতে ফিরিলেন। 


মৌদ্গল্যায়নের পরিনির্বাণলাভ 
[ সন্লজভ্তক্ত-জাঁতক্কু (৫২.২১ ] 


তথাগত যখন জেতবনে ছিলেন, সেই সময়ে সারিপুত্র পরিনির্ব্বাণলাভার্থে তাহার 
অনুমতি লইয়| নালগ্রাযে গমন করিয়াছিলেন এবং সেখানে যে প্রকোষ্ঠে তিনি ভূমিষ্ঠ 
হইয়াছিলেন, সেই প্রকোষ্ঠেই দেহরক্ষা করিয়াছিলেন। তাহার পরিনির্বাণপ্রাপ্তির 
সংবাদ পাইয়া শীস্ত। রাজগৃহে গমনপূর্বাক বেণুবনে অবস্থিতি করিতেছিলেন। এ 
সময়ে স্থবির মহাযৌদৃগল্যায়ন খধিগিরির পার্থে কালশিলায় বাস করিতেন। প্রবাদ 
আছে যে, তিনি ঞ্ৰদ্ধিবলের পরা কাষ্ঠা লাভ করিয়াছিলেন বলিয়া কখনও কখনও 
দেবলোকে ও নরকে ভিক্ষাচধ্যা করিতে যাইতেন। দেবলোকে বুদ্ধশ্রাবকদিগের 
মহৈশ্বৰ্্য এবং নরকে তীর্থিকদিগের মহাদুঃখ দেখিয়া তিনি নরলোকে ফিরিয়া বলিতেন, 
“অমুক উপাসক ও অমুক উপাসিকা অমুক দেবলোকে জদ্মাস্তর লাভ করিয়া মহাস্থথ 
ভোগ করিতেছেন, তীর্থিক শ্রাবক্দিগের অমুক পুরুষ ও অমুক তরী অমুক নরকে 
জন্মিয়াছেন।” এই সমস্ত শুনিয়া লোকে বুদ্ধশাসনে শ্রদ্ধীসম্পন্ন হইয়া তীর্থিকদ্দিগের 
সংদর্গ পরিহার করিল। ইহাতে বুদ্ধশ্রীবকদিগের সন্মান বৃদ্ধি হইল এবং তীর্থিকদিগের 
সম্মান কমিয়া গেল। কাজেই তীর্থিকেরা স্থবিরের উপর জাতক্রোধ হইল। তাহার! 
ভাবিল, ‘এই লোকটা যতদিন জীবিত থাকিবে, ততদিন আমাদের ভক্তদিগকে 
ভাঙ্গাইয়া লইবে ; আমাদের মানপ্রতিপত্তি হ্রাস হইবে। অতএব ইহাকে বধ 
করাইতে হইবে ।” একজন দহ্থ্য শ্রমণদিগকে ভিক্ষাচর্ধ্যার সময়ে রক্ষা করিত। 
তীর্থিকেরা স্থবিরের প্রাণসংহারার্থ এই লোকটাকে সহজ মুদ্রা দিল। সেস্থবিরের 
প্রাণ বধ করিব, এই অঙ্গীকার করিয়া বহু অনুচরসহ কালশিলায় গমন করিল। 
তাহাদিগকে আসিতে দেখিয়া স্থবির খদ্ধিবলে উৎপতনপূর্ববক সেখান হইতে চলিয়া! 


৩০২ জাতক-মঞ্জরী 


গেলেন। দস্থ্যুরা স্থবিরকে দেখিতে ন! পাইয়া ফিরিয়া গেল; কিন্তু এই উদ্দেশ্যে 
উপযুর্ণপরি ছয় দিন সেখানে গমন করিল স্থৃবিরও পূর্বাবৎ খদ্ধিবলে নিষ্রান্ত হইয়া 
আত্মরক্ষা করিলেন। সপ্তম দিবসে কিন্তু স্থবিরের পূর্বজন্মকৃত যথাকালফলপ্রদ 
পাপকর্ম্ম অবসর লাভ করিল। তিনি ন! কি পূর্বে ভার্ধ্যার কথায় মাতাপিতাঁকে 
বধ করিবার উদ্দেশ্তে তাহাদিগকে যানে আরোহণ করাইয়া বনে লইষ গিয়াছিলেন 
এবং যেন দস্থারা আক্রমণ করিয়াছে এইরূপ দেখাইয়া বৃদ্ধ ও বৃদ্ধাকে প্রহার করিয়া- 
ছিলেন। তাহার! দৃষ্িক্ষীণতাঁবশতঃ লোক চিনিতে পারেন নাই। তাহাদের পুজ্জই 
যে এই দারুণ প্রহার করিতেছে ইহা জানিতে না পারিয়া তাহার! স্থির করিয়াছিলেন 
যে, প্রকৃতই দস্ম্যরা তাহাদিগকে মারিতেছে | তাহার! বলিয়াছিলেন, “বৎস, দঙ্স্যর! 
আমাদিগকে মারিয়া ফেলিল। তুমি পলাইয়। যাও 1* তাহাদের এই পরিদেবন শুনিয়া 
*পুত্র ভাবিয়াছিলেন, ‘হায়, আমি কি অন্যায় কাজ করিতেছি! আমি ইহাদিগকে 
প্রহার করিতেছি ; অথচ ইহার! আমারই মরণশঙ্কা় শোক করিতেছেন!” অতঃপর 
তিনি মাঁতীপিতাকে আশ্বাস দিয়াছিলেন এবং দম্থযুরা পলায়ন করিয়াছে এইরূপ 
বুধাইয়া তাহাদের হাত পা টিপিতে টিপিতে বলিয়াছিলেন, “ভয় নাই, মা; ভয় নাই, 
বাবা; দন্থ্যরা পলাইয়| গিয়াছে” অতঃপর তিনি তাহাদিগকে পুনর্ব্বার স্বগৃহে 
লইয়া গিয়াছিলেন। 
এতদিন এই পাপফল প্রসবের অবসর ন পাইয়া ভস্মাচ্ছাদিত অপ্রির স্তায় অপ্রকট 
ছিল; এখন ইহা স্থবিরের অন্তিম শরীরকে ১ গ্রহণ করিল; ইহার সংসর্গে ভিনি আর 
আকাশে উৎপতন করিতে পারিলেন না| যেঞ্চদ্ধি এক সময়ে নন্দ ও উপনন্দকে * 
দমন করিয়াছিল, যাহার প্রভাবে বৈজয়স্ত পর্য্যন্ত কম্পিত হইত, তাহ! আজ কর্ম্মবশে 
এমনই দূর্বল হইল। দস্গুরা তীহার অস্থিগুলি পলালপিষ্টুকের ন্যায় চুরণবিচূর্ণ করিল, 
এবং তিনি মরিয়াছেন এই বিশ্বাসে দলবল সহ প্রস্থান করিল। স্থবির সংজ্ঞালীভ 
করিয়া ধ্যানরূপ আচ্ছাদন-দ্বারা সর্ববাঙ্গ আবৃত করিলেন এবং উৎপতনপূর্ব্বক শীস্তার 
নিকটে গিয়া তাহাকে প্রণাম করিয়া বলিলেন, প্ভদস্ত, আমার আয়ুঃসংস্কার শেষ 
হইয়াছে; অনুমতি দিন যে, আমি পরিনির্ধাণ লাভ করি।” শান্তার অনুমোদন 
পাইয়া স্থবির সেইখানেই পরিনির্বীণ প্রাপ্ত হইলেন; অমনি ষড়বিধ দেবলোকে 
মহাকোলাহল উতিত হইল ; আমাদের আচার্য্য না কি পরিনির্ব্বাণ লাভ করিয়াছেন, 
ইহা বলিতে বলিতে সকলে দিব্যগন্ধমাল্যধূপাঁদি এবং নানাবিধ কাষ্ঠ লইয়া উপস্থিত 


১ অন্তিম শরীর, কেননা ইহাই তাহার শেষ জন্ম । 
নন্দ ও উপনন্দ দুইজন নাগরাজ। ৬ 


পরিশিষ্ট ৩৩৩) 


হইল ; চন্দন কাষ্ঠ ও একোনশত র্ব-দ্বার! চিত! সজ্জিত করিল; শীস্ত! স্বয়ং স্থবিরের 
পার্শ্বে থাকিয়। চিতায় তাহার শব নিক্ষেপ করাইলেন। শ্শীনের সমস্তাৎ ষোজন- 
ব্যাপী স্থানে পুষ্পবৃষ্টি হইতে লাগিল ; দেবতাদিগের সঙ্গে মমুয্যের! 'এবং মনুষ্যদিগের সঙ্গে 
দেবতারা মিশিয়া এক সপ্তাহ এই দাহোৎসব সম্পন্ন করিলেন। শাস্ত৷ স্থবিরের 
ধাতু সংগ্রহ করাইয়া বেণুবনদ্বারকোষ্ঠকের নিকটে তদ্রপরি এক চৈত্য নির্মাণ 
করাইলেন। 


যুদ্ধাদির 


